Contents 





Contents 


https://archive.org/details/@salim molla 


মুমিন কিভাবে দিন-রাত 
অতিবাহিত করবে 


ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম 






Ay 
২০/108, 


হাদীছ ফাউগ্ডেশন বাংলাদেশ 


Contents 


প্রকাশক 
হাদীছ ফাউগ্ডেশন বাংলাদেশ 
নওদাপাড়া, রাজশাহী-৬২০৩ 
হাফাবা প্রকাশনা-৭৫ 
ফোন ও ফ্যাক্স : ০২৪৭-৮৬০৮৬১ 
মোবাইল-০১৮৩৫-৪২৩৪১০, ০১৭৭০৮০০৯০০। 


৩413 6৪৯ cm Al ৬০৪ AS 
১১৬০৪ oS এত ১১: Al 
8৮১১৩৬৫০0৯৮ ৬৪৭৬ + AU) 
(5015 89৬50 ৮১১৬৪ ৬৪১আ। হিপ 2) 


প্রকাশ কাল 
জুমাদাল আখিরাহ ১৪৩৯ হিঃ 
ফাল্গুন ১৪২৪ বাং 
ফেব্রুয়ারী ২০১৮ খিঃ 


1 সর্বস্বত্ব প্রকাশকের ॥ 


কম্পোজ 
হাদীছ ফাউণ্ডেশন কম্পিউটার্স 


মুদ্রণ 
হাদীছ ফাউণ্ডেশন প্রেস 
নওদাপাড়া (আম চত্বর) 
সপুরা, রাজশাহী 


নির্ধারিত মূল্য 
৩৫ (পয়ত্ৰিশ) টাকা মাত্র। 


Mumin Din-Rat Kivabe Atibahito Korbe by Dr. Muhammad 
Kabirul Islam. Published by: HADEETH FOUNDATION 
BANGLADESH. Nawdapara, Rajshahi, Bangladesh. Ph. & Fax : 
88-0247-86086 1. Mob. 01770-800900. E-mail : tahreek@ymail.com. 
Web : www. ahlehadeethbd.org. Fixed Price : Tk. 35/- 


নৰ 


2 দা DER 9০35 


WU // চে 
SELLE LELLYLS 


Contents 


সূচীপত্র (১১৯) 
বিষয় 


ভূমিকা 

প্রথম পর্ব : দিবা ভাগের করণীয় 
দিবসের উপকারিতা 

দিবসে মুমিনের করণীয় 

ক. ইবাদত 

১. ঘুম থেকে জাগ্রত হওয়ার পর করণীয় 
২. আযান ও আযানের উত্তর দেওয়া 
৩. মসজিদে গমন 

৪. ফজরের ছালাত আদায় করা 
৫. কুরআন তেলাওয়াত করা 

৬. ইশরাক্র ছালাত আদায় করা 
৭. যোহর ছালাত আদীয় করা 

৮. আছর ছালাত আদায় করা 

৯. জুম'আর ছালাত আদায় করা 
১০. ছিয়াম পালন করা 

১১. আল্লাহ্‌র যিকর করা 

১২. তওবা ও ইস্তেগফার করা 
১৩. ইলম অর্জন করা 

১৪. দাওয়াতী কাজ করা 

খ. মু'আমালাত 

১. পানাহার করা 

২. পরিস্কার-পরিচ্ছন্নতা অর্জন করা 
৩. বাড়ীতে প্রবেশ ও বের হওয়া 
৪. পোষাক-পরিচ্ছদ পরিধান করা 


২৫. 
২৬. 
২৭. 
২৮. 
২৯. 
৩০. 
৩১. 
৩২. 
৩৩. 
৩৪. 
৩৫. 
৩৬. 
৩৭. 
৩৮. 
৩৯. 


৪১. 
৪২. 
৪৩. 
৪৪. 
৪৫. 
৪৬. 
৪৭. 
৪৮, 
৪৯. 


৫১. 


Contents 


be ne 


৬. হালাল উপার্জন করা 

৭. হাট-বাজারে গমন ও কেনাকাটা 

৮. রাস্তা-ঘাটে চলাফেরা 

৯. মানুষের সাথে উত্তম আচরণ করা 

দ্বিতীয় পর্ব : রাত্রিকালীন করণীয় 

রাত্রে সংঘটিত ইসলামের কতিপয় গুরুত্বপূর্ণ বিষয় 
রাব্রিকালে পবিত্রতা 

১. ওযু করে শয্যা গ্রহণ করা 

২. ঘুম থেকে জাগ্রত হয়ে হাত ও মুখমণ্ডল ধৌত করা 
৩. জুনুবী অবস্থায় ওযু বা তায়াম্মুম করে ঘুমানো 
৪. রাত্রে নিদ্রা থেকে জাগ্রত হয়ে মেসওয়াক করা 
রাত্রিকালে আযান 

মাগরিব আযানের পর দু'রাক'আত ছালাত 
রাতের ছালাত 

মাগরিবের ছালাত 

এশার ছালাত 

মুসাফিরের জন্য মাগরিব ও এশার ছালাত জমা করা 
মহিলারা রাতের আধারেও মসজিদে যেতে পারে 
শয়নের আদব বা শিষ্টাচার 

তারাবীহ বা তাহাজ্জুদ 

বিতর ছালাত 

রাত্রিকালীন দো'আ ও ইস্তেগফার 
রাব্রিকালীন আমলের পরিসমাপ্তি 

উপসংহার 


৬১ 
৬১ 
৬২ 
৬৪ 
৬৬ 
৬৭ 
৬৭ 
৬৭ 
৬৮ 
৬৮ 
৬৮ 
৬৯ 
৬৯ 
৬৯ 
৭০ 
৭৪ 
৭৪ 
৭৬ 
৭৭ 
৭৭ 
৭৮ 
৮১ 
৮৩ 
৮৩ 
৮৫ 
৮৫ 
৮৬ 


Contents 


মী a 
৩৫০ ১০17৬ 191২০ এ 


এ 


“আর সেদিন পেশ করা হবে আমলনামা ৷ তখন তাতে যা 
আছে তার কারণে তুমি অপরাধীদের দেখবে আতংকপ্রস্ত 
। তারা বলবে, হায় আফসোস! এটা কেমন আমলনামা 
যে, ছোট-বড় কোন কিছুই লিখতে ছাড়েনি, সবকিছুই 
গণনা করেছে? আর তারা তাদের কৃতকর্ম সামনে 
উপস্থিত পাবে । বস্তুতঃ তোমার প্রতিপালক কারো প্রতি 
যুলুম করেন না' (সুরা কাহফ ১৮/৪৯)। 





Contents 


ভুমিকা 


মুমিনের সকাল-সন্ধ্যা আল্লাহ্‌র জন্য নিবেদিত হবে। তার প্রতিটি মুহূর্ত 
অতিবাহিত হবে আল্লাহ্‌র স্মরণে এবং তার বিধান পালনের মাধ্যমে । তার 
সকল কর্ম সম্পাদিত হবে রাসূলুল্লাহ (ছাঃ)-এর অনুসরণ-অনুকরণের মধ্য 
দিয়ে। যেমনভাবে মুমিনের দিন অতিবাহিত করার আদব শিক্ষা দেওয়া 
হয়েছে, অনুরূপভাবে রাত্রি অতিবাহিত করার আদব বা শিষ্টাচার ইসলাম 
বিশেষভাবে শিক্ষা দিয়েছে । এসব আদব কুরআন ও হাদীছে সুস্পষ্টভাবে 
বর্ণিত হয়েছে। যাতে মুমিন প্রতিটি দিন-রাত আল্লাহ্‌র রেযামন্দী ও সন্তোষে 
অতিবাহিত করে সফলকাম ও কামিয়াব হ'তে পারে। এখানে পবিত্র 
আদব ও আহকাম তথা শিষ্টাচার ও বিধান সংক্ষিপ্তাকারে উপস্থাপন করা 
হয়েছে। যা পড়ে পাঠক অবহিত হ'তে পারবেন যে, দিন-রাত কিভাবে 
অতিক্রম করতে হয়। 


আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা আল্লাহ কবুল করুন এবং একে আমাদের 
নাজাতের অসীলা হিসাবে মঞ্জুর করুন-আমীন! 


-বিনীত লেখক 


Contents 
প্রথম পর্ব 


বিনিময়ে পরকালীন জীবনে জান্নাত অথবা জাহান্নাম নির্ধারিত হবে। তাই 
মানুষের দুনিয়াবী জীবন এক গুরুত্বপূর্ণ সময় । এ সময় অবহেলায় কাটিয়ে 
লাভ হবে না, কাদার ও কাজ করার প্রকৃত সময় পার্থিব জীবন । পরকালীন 
জীবন শুধু আল্লাহ্‌র অফুরন্ত নে'মত উপভোগের কিংবা শাস্তি আস্বাদনের 
জায়গা । সেখানে কোন আমল করার সুযোগ নেই। তাই ইহকালীন 
করার চেষ্টা করা অতি যরূরী। এখানে মুমিন দিন কিভাবে অতিবাহিত 
করবে সে বিষয়ে উপস্থাপন করা হ'ল। 


দিবসের উপকারিতা 


আল্লাহ রাত-দিন সৃষ্টি করেছেন, যা তার অসীম ক্ষমতার এক অনন্য 
নিদর্শন ৷ মানুষের কল্যাণের জন্যই তিনি রাত-দিনের বিবর্তন করেছেন। 
দিনের রয়েছে নানা উপকারিতা । তন্মধ্যে কয়েকটি নিম্নে উল্লেখ করা 
হ’ল ৷- 

ক. আল্লাহ দিনকে করেছেন আলোকময় । যাতে দিনের আলোতে মানুষ 
তার চারপাশের সবকিছু দেখতে পায় এবং বিভিন্ন ক্ষতিকর জিনিস হ’তে 
যেসব অনিষ্ট ও ক্ষতিতে পতিত হওয়ার সম্ভাবনা থাকে দিনের আলোতে তা 


1০০5940241১ এপ ‘তিনিই আল্লাহ, যিনি তোমাদের জন্য 
দিনকে করেছেন আলোকময়’ (মুমিন ৪০/৬১) । 

খ. দিনের বেলায় মানুষ জীবিকা অন্বেষণ ও পরকালীন জীবনের জন্য 
বিভিন্ন আমল করতে পারে। আল্লাহ বলেন, - £৬০ 54% 1৫753 “আর 








Contents 


8... মুমিন কিভাবে দিন-রাত অতিবাহিত করবে ৮. 
দিবসকে করেছি জীবিকা অন্বেষণকাল' (নাবা ৭৮/১১)। তিনি আরো বলেন, 
-10১84 93 49 ‘আর দিবসকে বেরিয়ে পড়ার সময়’ (ফুরকান 
২৫/৪৭) ৷ অন্যত্র তিনি বলেন, ১5947 327 020 ৮5০৫ এত ৩০ 
-এ১০ "০ “তীর নিদর্শনাবলীর মধ্যে অন্যতম হ'ল রাত্রি ও দিবাভাগে 
তোমাদের নিদ্রা ও তার মধ্যে আল্লাহ্র অনুগ্রহ সন্ধান’ (রুম ৩০/২৩) 


মুমিন জীবনে দিনের বেলায় বহু কাজ রয়েছে। যা সঠিকভাবে সম্পাদনের 
মাধ্যমে মুমিনের ইহকালীন জীবন হয় সুখময় এবং পরকালীন জীবন হয় 
কল্যাণময়। মুমিনের দৈনন্দিন কার্যাবলীকে দু'ভাগে ভাগ করা যায়। যথা- 
ইবাদত ও মু'আমালাত। 


ক. ইবাদত : মুমিন কি কি ইবাদতের মাধ্যমে সারাদিন অতিবাহিত করবে, 
সে বিষয়ে নিয়ে উল্লেখ করা হ'ল।- 


১. ঘুম থেকে জাগ্রত হওয়ার পর করণীয় : 

ক. দো'আ পাঠ : ঘুম থেকে উঠে নিয়োক্ত দো'আ পাঠ করবে- 4 ১১ 
Syl এ) UL এ এ আলহামদুলিল্লা-হিল্লাধী আহইয়া-না 
বা'দা মা আমা-তানা ওয়া ইলাইহিন নৃশুর' (সমস্ত প্রশংসা সেই আল্লাহ্‌র 


জন্য, যিনি আমাদেরকে মৃত্যু দানের পর জীবিত করলেন এবং কিয়ামতের 
দিন তার দিকেই হবে আমাদের পুনরুথান) ৷” 


খ. পবিত্রতা অর্জন : ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দু'হাত তিনবার ধৌত 
করা সুন্নাত। রাসূল (ছাঃ) বলেন, :৮-১১ ১৩ ৫ ৯ ৪:০1 bE 13) 
৫ অর্থ ডি) এ Ep UN Glas এ UY ও 24 “তোমাদের 
কেউ ঘুম থেকে জাগ্রত হ'লে সে যেন তার হাত তিনবার না ধোয়া পর্যন্ত 


(পানির) পাত্রে না ঢোকায় । কেননা সে জানে না যে, তার হাত রাতে 
কোথায় অবস্থান করছিল” ৷ এ বিধান কেবল পাত্রস্থ পানিতে হাত প্রবেশ 





১. বুখারী হা/৬৩১৫, ৬৩২৪; মিশকাত হা/২৩৮২, ২৩৮৪, “দো“আ সমূহ’ অধ্যায় । 
২. মুসলিম হা/২৭৮; আবুদাউদ হা/১০৫; মিশকাত হা/৩৯১। 


Contents 


করানোর ক্ষেত্রে প্রযোজ্য । ট্যাপে, টিউবওয়েলে বা বড় কোন হাউজ ও 
পুকুরের ক্ষেত্রে নয়। অতঃপর উত্তমরূপে ওযু করবে। রাসূল (ছাঃ) 
বলেন, £৯ ৬৮ ০০৩ ৩ = পচ ৪১৮১] ৩০ bf ৩৭ 
-০)৮ঁ ৬০৮ "০ “যে ব্যক্তি ওযু করে এবং তা উত্তমরূপে করে, তার দেহ 
থেকে সমস্ত পাপ ঝরে যায়, এমনকি তার নখের ভিতর থেকেও (গুনাহ) 
বের হয়ে যায়” 
গ. তাহিয়াতুল ওযু : ওযু করার পর দু'রাক'আত ছালাত আদায় করা মুস্ত 
[হাব । রাসূল (ছাঃ) বলেন, £১4 7 ৮৮ ৩০০৪ ০% ১০ ১৮ ৮ 
হা 2 ৩5 ই! ৯০2 44 ০26 ০ ০৫৪৪০ এ ‘যে কোন 
মুসলিম যখনই সুন্দরভাবে ওযু করে দাড়িয়ে একাগ্রতার সাথে দুই রাক'আত 
ছালাত আদায় করে, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়’ ।€ 
এ ছালাতের ফযীলত অত্যধিক | যেমন রাসূল (ছাঃ) একদা ফজর ছালাতের 
পর বেলাল (রাঃ)-কে বললেন, 
৩৫৩০ ০০ এ দস 2০০৮০ A ie 
"৫ od ts ১৫ ও 9০০ LLE 5 2৫৬ এ ও এও 
SIE ০0 ৩০৪ Eo SY টস bs BG 
রি 
“হে বেলাল! বল দেখি তুমি মুসলমান হওয়ার পর এমন কি আমল কর, 
যার নেকীর আশা তুমি অধিক পরিমাণে কর? কেননা আমি জান্নাতে 
তোমার জুতার শব্দ আমার সম্মুখে শুনতে পাচ্ছি। তখন বেলাল (রাঃ) 
বললেন, হে আল্লাহর রাসূল (ছাঃ)! আমি এছাড়া কোন আমল করি না যা 
আমার নিকট অধিক নেকীর কারণ হ'তে পারে । আমি রাতে বা দিনে 
যখনই ওযু করি তখনই সে ওযু দ্বারা দু'রাক'আত) ছালাত আদায় করি, যা 
আদায় করার তাওফীক আল্লাহ আমাকে দিয়েছেন ৷" 





৩. মুসলিম হা/২৪৫; মিশকাত হা/২৮৪ । 

৪. নববী, আল-মাজমু" ৩/৫৪৫; ফাতাওয়াল কুবরা ৫/৩৪৫। 
৫. মুসলিম হা/২৩৪; আবু দাউদ হা/৯০৬; তিরমিযী হা/১০৫৯। 
৬. বুখারী হা/১১৪৯; মুসলিম হা/২৪৫৮; মিশকাত হা/১৩২২। 


Contents 


উস পু শা হক ০ 
উঠে বেলাল (রাঃ)-কে ডেকে বললেন, 





SEEN পট 555 6 এ এ এনে তে 8১০ ৪ 
EEE SE ST NAHE 
So dl 09০0 0৩ চা ‘ls এ) of তি? Ute LLG Yb 
-৬%০৮) 4d 
‘হে বেলাল! কি কাজের বিনিময়ে তুমি আমার পূর্বে জান্নাতে পৌছলে? 
আমি যখনই জান্নাতে প্রবেশ করি, তখনই আমার সম্মুখে তোমার জুতার 
শব্দ শুনতে পাই । বেলাল (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল (ছাঃ)! আমি 
যখনই আযান দিয়েছি তখনই দু'রাক“আত ছালাত আদায় করেছি। আর 
যখনই আমার ওযু ভেঙ্গেছে তখনই আমি ওযু করেছি এবং মনে করেছি 
আল্লাহ্‌র উদ্দেশ্যে আমাকে দু'রাক'আত ছালাত আদায় করতে হবে । রাসূল 
(ছাঃ) বললেন, এই দুই কাজের দরুনই তুমি জান্নাতে আমার আগে আগে 
জুতা পায়ে দিয়ে চল’ ৷" 
২. আযান ও আযানের উত্তর দেওয়া : 
দিনের বেলায় তিন ওয়াক্ত ছালাত রয়েছে। ছুবহে ছাদিক হ'লে ফজর, 
দিপ্রহরের পরে সূর্য ঢলে পড়লে যোহর এবং কোন বস্তুর ছায়া একগুণ হ'লে 
আছরের ওয়াক্ত শুরু হয় ।” এ সময় আযান দেওয়া অনেক ছওয়াবের কাজ। 
রাসূল (ছাঃ) বলেন, 2:20 ৮৮ ৬% ৷ 59৮ ১৯১$০। “কিয়ামতের দিন 
মুওয়াযযিনগণ লোকেদের মাঝে সুদীর্ঘ ঘাড় বিশিষ্ট হবে'।৯ অন্যত্র তিনি 
বলেন, ১৮৪০ এটি ০ এ ১১৯ সুওয়াযধিনগণ 
মুসলমানদের ছালাত ও তাদের প্রয়োজনের ক্ষেত্রে হেফাযতকারী' ১ অর্থাৎ 
ইফতার ও সাহারীর ক্ষেত্রে হেফাযতকারী' ৷” 





৭. তিরমিযী হা/৩৬৮৯; ছহীহ আত-তারগীব হা/২০১; মিশকাত হা/১৩২৬। 
৮. আবুদাউদ হা/৩৯৪; ইরওয়া ১/২৬৯। 

৯. মুসলিম হা/৩৮৭; ইবনু মাজাহ হা/৭২৫; মিশকাত হা/৬৫৪। 

১০. বায়হাকী, সুনানুল কুবরা হা/২০৩১; ছহীহুল জামে’ হা/৬৬৪৬। 

১১. ত্বাবারাণী, আল-মু'জামুল কাবীর; ছহীহুল জামে” হা/৬৬৪৭। 


Contents 


11... মুমিন কিভাবে দিন-রাত অতিবাহিত করবে... 


ক. আযানের উত্তর দেওয়া ও দো'আ পড়া : আযানের উত্তর দেওয়া অত্যন্ত 
ফযীলতপূর্ণ ইবাদত ৷ আব্দুল্লাহ ইবনু আমর (রাঃ) হ’তে বর্ণিত, এক ব্যক্তি 
বলল, হে আল্লাহ্‌র রাসূল (ছাঃ)! মুওয়াযযিন তো আমাদের উপর মর্যাদার 


অধিকারী হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ (ছাঃ) বললেন, 0১3 ১১.) ৮2 1] 
0১ ০ 0০ যখন তোমরা আযান শুনতে পাবে, তখন মুওয়াযযিন যা বলে 
তোমরাও তাই বল’ ।৯ তিনি আরো বলেন, 3 52110937৮৮৫ ৯ 
৮৯ “মুওয়াযযিনরা যেরূপ বলে থাকে তোমরাও সেরূপ বলবে । অতঃপর 


তুমি তা শেষ করে (আল্লাহ্র নিকট) দো'আ করবে । তখন তোমাকে তা-ই 
দেয়া হবে’ (অর্থাৎ তোমার দে'আ কবুল হবে)।১5 


খ. আযান ও ইকামতের মাঝে দোআ করা : আযান ও ইন্বামতের মধ্যে 
দোআ করলে তা কবুল হয়। রাসূল (ছাঃ) বলেন, 3১91 < তে 5৭ 


£৬১, ‘আযান ও ইন্বামতের মাঝে দো'আ প্রত্যাখ্যাত হয় না’ ।* তিনি 


আরো বলেন, -2১ LE LLY 3১৪ রি 164) “আযান ও 


ইক্বামতের মাঝে দো'আ কবুল হয়, সুতরাং তোমরা দো'আ কর" ।৯ তিনি 
আরো বলেন, 


“পি এতে ০০ 25 60০5608০০52 ১5৮) ৯০০ 4 
Ed এ ধু) উঠি খুলে এ Bl 41056 ও খু ঝা এঁকে ৯১৩০ 
10 SIC ৯ 9১ ST Hf ৮০০? di ১৩ তি SO YL জে ও 

BLL EE 


‘যখন তোমরা মুওয়াযযিনকে আযান দিতে শুনবে তখন সে যেরূপ বলে 
তোমরাও তদ্রপ বলবে অতঃপর তোমরা (আযান শেষে) আমার প্রতি দরূদ 
পাঠ করবে। কেননা যে ব্যক্তি আমার উপর একবার দরূদ পাঠ করবে, মহান 





১২. মুসলিম হা/৩৮৪; আবুদাউদ হা/৫২৩; মিশকাত হা/৬৫৭। 

১৩. আবুদাউদ হা/৫২৪; মিশকাত হা/৬৭৩; ছহীহুল জামে হা/৪৪০৩। 

১৪. আবুদাউদ হা/৫৩৪; তিরমিযী হা/২১২; মিশকাত হা/৬৭১; ইরওয়া হা/২৪৪ । 
১৫. মুসনাদ আবু ইয়া'লা, ছহীহুল জামে“ হা/৩৪০৫। 


Contents 


আল্লাহ তার উপর দশটি রহমত নাযিল করবেন । অতঃপর তোমরা আল্লাহ্র 
নিকট আমার জন্য ওসীল প্রার্থনা কর। আর ওসীলা হ'ল জান্নাতের একটি 
বিশেষ স্থান । আল্লাহ্র একজন বিশিষ্ট বান্দা এ স্থানের অধিকারী হবেন এবং 
আমি আশা করি আমিই সেই বান্দা । অতঃপর যে ব্যক্তি আমার জন্য ওসীলা 
চাইবে তার জন্য শাফা“আত করা আমার উপর ওয়াজিব হবে’ ।৯* 


Aso eet 


অন্যত্র তিনি বলেন, £4) 5729) ২ ৫০০ MD LT ৩১৯ I 22 
৪5 05255 05 22415 En LO 954০০ eT হু ৪৩০]। 
5507 9৩5৪ 2 ০৬ এ) “যে ব্যক্তি আযান শুনে দো'আ করে 
যে, হে আল্লাহ! (তাওহীদের) এই পরিপূর্ণ আহ্বান ও প্রতিষ্ঠিত ছালাতের 
তুমি প্রভু ৷ মুহাম্মাদ (ছাঃ)-কে তুমি দান কর “ওসীলা” (নামক জান্নাতের 
সর্বোচ্চ সম্মানিত স্থান) ও মর্যাদা এবং পৌছে দাও তাকে (শাফা“আতের) 
প্রশংসিত স্থান “মাকমে মাহমুদে' যার ওয়াদা তুমি তাকে করেছ’ ।১৭ 

তিনি আরো বলেন, “যে ব্যক্তি মুওয়াযযিনকে বলতে শুনে বলে, ১ ৩১৫% 
87772152558 58 NEL 
-১ ৯৯৩৯৬ ২১:০০ 4০৮5০ আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত 
কোন প্রকৃত মাবুদ নেই এবং তিনি এক, তার কোন শরীক নেই । মুহাম্মাদ 
(ছাঃ) তার বান্দা ও রাসূল । আমি স্বতঃস্ুর্তভাবে আল্লাহকে রব, মুহাম্মাদ 
(ছাঃ)-কে রাসূল ও ইসলামকে দ্বীন মেনে নিয়েছি’, তার সকল গুনাহ মাফ 


2১৮ 


করে দেয়া হবে । 
গ. আযান ও ইক্বামতের মাঝে ছালাত আদায় করা : আযান ও ইক্বামতের 
মাঝে দু'রাক'আত ছালাত আদায় করা সুন্নাত। রাসূল (ছাঃ) বলেন, 14 ০ 
গেছে ০৭ আআ এ 0৩ 0 ৪9৩০ এরি LY SL চর্ম প্রত্যেক 
আযান ও ইক্বামতের মধ্যবর্তী সময়ে ছালাত রয়েছে। প্রত্যেক আযান ও 





১৬. মুসলিম হা/৩৮৪; তিরমিযী হা/৩৬১৪; মিশকাত হা/৫৫৭। 

১৭. বুখারী হা/৬১৪; আবুদাউদ হা/৫২৯; মিশকাত হা/৬৫৯, “ক্য়ামতের অবস্থা" অধ্যায়, 
“হাউয ও শাফা“আত' অনুচ্ছেদ । 

১৮. মুসলিম হা/৩৮৪; আবুদাউদ হা/৫২৫; ইবনু মাজাহ হা/৫২১। 


Contents 


13. মুমিন কিভাবে দিন-রাত অতিবাহিত করবে ৯৩ 


ইক্ামতের মধ্যবর্তী সময়ে ছালাত রয়েছে। তৃতীয়বার বললেন, যে ব্যক্তি 
ইচ্ছা করে’ ৷ ১৯ 


৩. মসজিদে গমন : 

উত্তমরূপে ওযু করে মসজিদ অভিমুখে গমন করা অত্যন্ত ফযীলতপূর্ণ 
রাসুমুল্াহ তে? হারান Hob SAE SGA 
2৩০ রি ৮১2০! 5 তা 31 ০০০১ ৬ ০১৬ ০০৪০ 
.২০১ SSF ০৮৬০ “যে ব্যক্তি বাড়ী থেকে পাক-পবিত্র হয়ে (ওযু করে) 
কোন ফরয ছালাত আদায় করার জন্য হেঁটে আল্লাহ্র কোন ঘরে (কোন 


মসজিদে) যায় তার প্রতিটি পদক্ষেপে একটি পাপ ঝরে পড়ে এবং একটি 
করে মর্যাদা বৃদ্ধিপ্াপ্ত হয়” ।** 


ক. মসজিদে গমনপথে দোআ : রাসূল (ছাঃ) মসজিদে যাওয়ার পথে 
দো‘আ পড়তেন । আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) বলেন, 
17 55 23 0 ab ও এপ Dl এ 253 DL ওঠ EPS 
১০10৮ ৮ be J 0 উপল ৪ 4৪৮910% ee ও ০৯ 
7105 লা ৮৪0 998 ৬ 59108 ৯ ০০ ০৬999 ভন 
অতঃপর তিনি ছালাতের জন্য বের হ'লেন। তখন তিনি এ দো'আ 
করছিলেন, “হে আল্লাহ! আমার হৃদয়ে আলো (নূর) সৃষ্টি করে দাও, আমার 
যবানে আলো সৃষ্টি করে দাও, আমার দৃষ্টিশক্তিতে আলো সৃষ্টি করে দাও, 
আমার শ্রবণশক্তিতে আলো সৃষ্টি করে দাও, আমার পিছন দিকে আলো সৃষ্টি 
করে দাও, আমার সামনের দিকে আলো সৃষ্টি করে দাও, আমার উপর দিক 
থেকে আলো সৃষ্টি করে দাও এবং আমার নীচের দিক থেকেও আলো সৃষ্টি 
করে দাও । হে আল্লাহ! আমাকে নূর বা আলো দান করো’ ৷** 
খ. মসজিদে প্রবেশ ও বের হওয়ার দো“আ : মসজিদে প্রবেশ কালে দো'আ 
পড়া সুন্নাত । মসজিদে প্রবেশের ক্ষেত্রে প্রথমে ডান পা রেখে বলবে, 4 





১৯. বুখারী হা/৬২৭; মুসলিম হা/৮৩৮; আবুদাউদ হা/১২৮৩; মিশকাত হা/৬৬২। 
২০. মুসলিম হা/৬৬৬ [১৫৫৩]। 
২১. মুসলিম হা/৭৬৩। 


Contents 
EE 7 az 5 আলা হত্মাফৃতাহলী ₹ আবওয়া-বা রহ্মাতিকা) 
‘হে আল্লাহ! তুমি আমার জন্য তোমার রহমতের দরজাসমূহ খুলে দাও’ । এ 
অন্য বর্ণনায় শুরুতে দরূদ পাঠের কথা বলা হয়েছে। যেমন, ০.০ ৮ 
Mo ১৫ (আল্লা-হুম্মা ছাল্লি ‘আলা মুহাম্মারদিউ ওয়া সালিম) “হে 
আল্লাহ! তুমি মুহাম্মাদ (ছাঃ)-এর উপর অনুগ্রহ ও শান্তি বর্ষণ কর’ ।২ 
মসজিদ থেকে বের হওয়ার সময় প্রথমে বাম পা রেখে বলবে, :9) ₹$1 
৩0০ ৩০ তি আল্লা-হম্মা ইনী আসৃআলুকা মিন ফাষলিকা) ‘হে 
আল্লাহ! আমি তোমার অনুগ্রহ প্রার্থনা করছি’ ।* অন্য বর্ণনায় শুরুতে দরূদ 
পাঠের কথা বলা হয়েছে। যেমন, ৮.9 4৮৫ ৪৮ 4:40 (আল্লা-হন্মা 
ছালি “আলা মুহাম্মাদিউ ওয়া সালিম) “হে আল্লাহ! তুমি মুহাম্মাদ-এর উপর 
অনুগ্রহ ও শান্তি বর্ষণ কর’ ।** 
খ. তাহিইয়াতুল মাসজিদ : মসজিদে প্রবেশ করে বসার পূর্বে দু'রাক'আত 
ছালাত আদায় করা সুন্নাত, যাকে তাহিইয়াতুল মাসজিদ বলে। রাসূল (ছাঃ) 
বলেন, ও 3 এ পে এল তিন 9৬ জি ৫3০00৮5 1 
Td of 03 ১৫৪০ ই Yl) “তোমাদের কেউ মসজিদে প্রবেশ 
করলে দু'রাক'আত ছালাত আদায় করার পূর্বে বসবে না। অন্য বর্ণনায় 
রয়েছে, “সে যেন বসার পূর্বে দু'রাক'আত ছালাত আদায় করে নেয়” । ৯ 
8. ফজরের ছালাত আদায় করা : 
ক. ফজরের সুন্নাত : ফজরের সুন্নাত ছালাত অত্যন্ত গুরুতৃপূর্ণ। ফজরের 
ফরযের পূর্বে এ ছালাত আদায় করতে হয়। ফরযের পূর্বে সময় না পেলে 
ফরযের পরেও তা আদায় করা যাবে ।১ এ ছালাতের গুরুত্ব সম্পর্কে রাসূল 





২২. মুসলিম হা/৭১৩; আবুদাউদ হা/৪৬৫ মিশকাত হা/৭০৩, “মসজিদ ও ছালাতের স্থান সমূহ’ অনুচ্ছেদ । 

২৩. আবুদাউদ হা/৪৬৫; ইবনু মাজাহ হা/৭৭২-৭৩; ছহীহাহ হা/২৪৭৮। 

২৪. মুসলিম হা/৭১৩; মিশকাত হা/৭০৩ “মসজিদ ও ছালাতের স্থান সমূহ’ অনুচ্ছেদ । 

২৫. আবুদাউদ হা/৪৬৫; ইবনু মাজাহ হা/৭৭৩; ছহীহাহ হা/২৪৭৮। 

২৬. বুখারী হা/১১৬৩; মুসলিম হা/১৬৮৭। 

২৭. মুত্তাফাক “আলাইহ, মিশকাত হা/১০৪৩; আবুদাউদ হা/১২৬৫-৬৭; মিশকাত হা/১০৪৪ 
“ছালাতের নিষিদ্ধ সময় সমূহ’ অনুচ্ছেদ । 


Contents 


15... মুমিন কিভাবে দিন-রাত অতিবাহিত করবে... ১৫ 
(ছাঃ) বলেন, - ৫৯ 9 ৷ ০ ৮ ৷ ৬৩০ ‘ফজরের দু'রাক'আত 
সুন্নাত ছালাত দুনিয়া ও দুনিয়ার মধ্যকার সবকিছু থেকে উত্তম’ ।৯” 

খ. ফরয ছালাত : ফজরের ফরয ছালাতের গুরুত্ব অত্যধিক । আল্লাহ 
বলেন, 0 ৩) 7০ OTH Bl GLE এ ৮০৭ এট 2৩ of 
-0$:5 ৩৬ ০৯ ‘সূৰ্য অপরাহ্নে ঢলে পড়ার পর থেকে রাত্রির অন্ধকার 


পর্যন্ত তুমি ছালাত কায়েম কর এবং ফজরের ছালাত আদায় কর। নিশ্চয়ই 
ফজরের ছালাত (রাত্রি ও দিবসের ফেরেশতাগণের মাধ্যমে) সাক্ষ্যপ্রাপ্ত হয়' 


(ইসরা ১৭%/৭৮)। তিনি আরো বলেন, ১%) 691৮ 5 59 ১০৭ ৮৫০ 
-৮ 33) ‘এবং তোমার পালনকর্তার প্রশংসাসহ পবিত্রতা ঘোষণা কর 
সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে” (তৃ-হা ২০/১৩০)। 

রাসূল (ছাঃ) বলেন, ১ & 4 ১৬ &। ২2১ 9 8 Sl এক ৪ 
৬ ১ ‘যে ব্যক্তি ফজরের ছালাত আদায় করল, সে আল্লাহ্‌র 


যিম্মাদারী লাভ করল । অতএব হে আদম সন্তান! লক্ষ্য রাখ, আল্লাহ যেন 
অবশ্যই তোমাদের কাছে তার যিম্মাদারীর কিছু দাবী না করেন’ ।** তিনি 


আরো বলেন, -৷ 15 ০3৮ ০ ১০ “যে ব্যক্তি দুই ঠাণ্ডা ছালাত 
আদায় করল, সে জান্নাত প্রবেশ করবে” ।৩ তিনি আরো বলেন, 3 রঃ 
0১৮৮ 39 | (৯৮ এ ৬. ১৩ ‘এ ব্যক্তি কখনও জাহান্নামে 
যাবে না, যে সূর্যোদয়ের পূর্বের এবং সূর্যাস্তের পূর্বের ছালাত অর্থাৎ ফজর ও 
আছরের ছালাত আদায় করে'।২১ 


i নলুল্লাহ (ছাঃ) লে 2 ‘তো নাদের নকট দনের তে ফেরেশতাগণ 
পালাক্রমে যাতায়াত করতে থাকেন । আর ফজর ও আছরের ছালাতে তারা 
একত্রিত হন। অতঃপর যারা তোমাদের কাছে রাত কাটিয়েছেন, তারা 





২৮. মুসলিম হা/৭২৫; তিরমিযী হা/৪ ১৬; মিশকাত হা/১১৬৪ । 

২৯. মুসলিম হা/৬৫৭; তিরমিযী হা/২২২; ইবনু মাজাহ হা/৩৯৪৫। 

৩০. বুখারী হা/৫৭৪, মুসলিম হা/৬৩৫ “ফজর ও আছর ছালাতের ফযীলত’ অনুচ্ছেদ । 
৩১. মুসলিম হা/৬৩৪; আবুদাউদ হা/৪২৭; মিশকাত হা/৬২৪। 


Contents 


উর্ধ্বে (আকাশে) চলে যান। তখন আল্লাহ তা'আলা তাদেরকে জিজ্ঞেস 


করেন, অথচ তিনি তাদের সম্পর্কে ভালভাবে অবগত, তোমরা আমার 
বান্দাদেরকে কী অবস্থায় ছেড়ে এসেছ? তাঁরা বলেন, আমরা যখন 
তাদেরকে ছেড়ে এসেছি, তখন তারা ছালাতরত ছিল। আর যখন আমরা 
তাদের নিকট গিয়েছিলাম, তখনও তারা ছালাতরত ছিল? ।*২ 


অন্য বর্ণনায় আছে, “ফজর ও আছরের ছালাতে রাত্রি ও দিনের ফেরেশতা 
একত্রিত হন। ফজরের সময় একত্রিত হয়ে রাতের ফেরেশতা উঠে যান 
এবং দিনের ফেরেশতা থেকে যান। অনুরূপ আছরের ছালাতে একত্রিত হয়ে 
দিনের ফেরেশতা উঠে যান এবং রাতের ফেরেশতা থেকে যান। তাদের 
অবস্থায় ছেড়ে এলে? তারা বলেন, আমরা তাদের কাছে গেলাম, তখন 
তারা ছালাত পড়ছিল এবং তাদের কাছ থেকে এলাম, তখনও তারা ছালাত 
পড়ছিল, সুতরাং কিয়ামতের দিন তাদেরকে মাফ করে দিন’ 155 


জারীর বিন আব্দুল্লাহ বাজালী (রাঃ) বলেন, আমরা নবী করীম (ছাঃ)-এর 
নিঃসন্দেহে তোমরা (পরকালে) তোমাদের প্রতিপালককে ঠিক এইভাবে 
দেখতে পাবে, যেভাবে তোমরা এই পূর্ণিমার চাদ দেখতে পাচ্ছ। তাকে 
দেখতে তোমাদের কোন অসুবিধা হবে না। সুতরাং যদি তোমরা সূর্যোদয় 
ও সূর্যাস্তের আগে (নিয়মিত) ছালাত আদায়ে পরাহত না হ'তে সক্ষম হও 
(অর্থাৎ এ ছালাত ছুটে না যায়), তাহ’লে অবশ্যই তা বাস্তবায়ন কর’ ।* 


৫. কুরআন তেলাওয়াত করা : 


কুরআন তেলাওয়াত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আর এই কুরআন 
তেলাওয়াতকারীর জন্য সুফারিশ করবে । কুরআন তেলাওয়াতকারী ও যে 
তেলাওয়াত করে না তাদের সম্পর্কে রাসূল (ছাঃ) বলেন, 

25175785575 55115158518 


১৮৯৮) CE 3 5৪ এ আপ TES এ ০৯ ১৪) 





৩২. বুখারী হা/৫৫৫; মুসলিম হা/১৪৬৪; নাসাঈ হা/৪৮৫ । 
৩৩. আহমাদ হা/৯১৪০; ইবনে খুযাইমা ১/১৬৫। 
৩৪. বুখারী হা/৫৫৪; মুসলিম হা/১৪৬৬। 


Contents 


৫6285 CE ES ESE OA GABE ES 
Cabs শ) ৫ ০ als JES TA EY Gl 9৫5 49 


TD 
‘কুরআন তেলাওয়াতকারী মুমিনের দৃষ্টান্ত কমলার মত, যার ঘ্বাণও চমৎকার 
স্বাদও মজাদার । যে মুমিন কুরআন তেলাওয়াত করে না, তার দৃষ্টান্ত 
খেজুরের মত, যার কোন সুঘাণ নেই তবে এর স্বাদ মিষ্টি। আর যে 
মুনাফিক কুরআন তেলাওয়াত করে তার উদাহরণ রায়হানার মত, যার 
সুঘাণ আছে তবে স্বাদ তিক্ত । আর যে মুনাফিক কুরআন তেলাওয়াত করে 
না তার উদাহরণ হানযালা ফলের ন্যায়, যার সুঘাণও নেই, স্বাদও 
তিক্ত" ।৬ তিনি আরো বলেন, 2:77? 7010 আগর ৮৬ এ 


ঠৰ থা লা ৪ 008 ৩৮ এ ৯ 08 ৩৪৫ “ক্য়ামতের দিন) 
উঠতে থাকো । তুমি দুনিয়াতে যেভাবে ধীরে-সুস্থে পাঠ করতে সেভাবে পাঠ 
করো। কেননা তোমার তিলাওয়াতের শেষ আয়াতেই (জান্নাতে) তোমার 
অবস্থানস্থল হবে? ।৩* 

অন্যত্র তিনি বলেন, লা « (০9 এ ক 4৩ SI ঞ। ও 
‘আল্লাহ তাআলা এ কিতাব দ্বারা অনেক জাতিকে মর্যাদায় উন্নীত করেন 
আর অন্যদের অবনত করেন’ ।*' অর্থাৎ যারা এ কিতাবের অনুসারী ও এর 
উপরে আমলকারী হবে তারা দুনিয়ায় মর্যাদাবান এবং আখেরাতে জান্নাত 
লাভ করবে । আর যারা একে অস্বীকার করবে তারা দুনিয়ায় লাঞ্ছিত এবং 
পরকালে জাহান্নামে নিক্ষিপ্ত হবে । 


কুরআন তেলাওয়াতের নেকী সম্পর্কে নবী করীম (ছাঃ) আরো বলেন, 
1 ০৭ 804 ২০900 LL এ Hdl আভা 5০৮৮ 9 


-2 > চা 2 > 2 2 > Al ৩৪5 ৮৪৮ ‘যে ব্যাক্তি আল্লাহ্র 





৩৫. বুখারী হা/৫৪২৭, ৭৫৬০; মুসলিম হা/৭৯৭; আবুদাউদ হা/৪৮২৯; মিশকাত হা/২১১৪। 
৩৬. আবুদাউদ হা/১৪৬৪; মিশকাত হা/২১৩৪, সনদ হাসান । 
৩৭. মুসলিম হা/৭১৮; ইবনু মাজাহ হা/২১৮; মিশকাত হা/২১১৫। 


Contents 


18... মুমিন কিভাবে দিন-রাত অতিবাহিত কররে ৯৮ 


কিতাবের একটি হরফ পাঠ করবে তার জন্য ছওয়াব রয়েছে। আর ছওয়াব 
হয় তার দশ গুণ । আমি বলি না যে, আলিফ-লাম-মীম একটি হরফ, বরং 
আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মীম একটি হরফ’ ।৩৮ 


তিনি অন্যত্র বলেন, ৫৫ /-1 4 ০০ 0 046 ফা তাহ ০এ 
1৮০ 150 ৫ 05০45 হা ঘ ০৫ BLD ৫০১৩ 01 
-৫-৩ হা 0৫) 87) 091 4 ৩৬৩ 26 ৬০১৫ ‘কুরআন কিয়ামত 
দিবসে হাযির হয়ে বলবে, হে আমার রব! একে (কুরআনের বাহককে) 
অলংকার পরিয়ে দিন। তারপর তাকে সম্মান ও মর্যাদার মুকুট পরানো 
হবে। সে আবার বলবে, হে আমার প্রতিপালক! তাকে আরো পোশাক 
দিন। সুতরাং তাকে মর্যাদার পোশাক পরানো হবে । সে আবার বলবে, হে 
আমার পালনকর্তা! তার প্রতি সন্তুষ্ট হৌন। কাজেই তিনি তার উপর সন্তুষ্ট 
হবেন। তারপর তাকে বলা হবে, তুমি এক এক আয়াত তেলাওয়াত করতে 
থাক এবং উপরের দিকে উঠতে থাক । এমনিভাবে প্রতি আয়াতের বিনিময়ে 
তার একটি করে ছওয়াব (মর্যাদা) বাড়ানো হবে’ | 
তিনি আরো বলেন, ৯৮১ ০4:০৭ এ ll এও 75] 31 ১৬] ০৮ এ 
bi sly ১ 07519 2 ৪৬9 এ১ এএ। ০৪ TA নিশ্চয়ই 
বৃদ্ধ মুসলিমকে সম্মান করা, কুরআনের ধারক-বাহক ও ন্যায়পরায়ণ শাসকের 
ডি i 


রাসুলুল্লাহ (ছাঃ) বলেন, ১৬2 ঞ। 0০0 ৫19 pl ৩৭ » ০24 ৩] 
2955 &। পম ডা 2৭ 2৯ 0৫ ‘কতক লোক আল্লাহর পরিজন। 
ছাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহ্‌র রাসূল (ছাঃ)! তারা কারা? তিনি 


বলেন, কুরআন তিলাওয়াতকারীরা আল্লাহ্র পরিজন ও তার বিশেষ 
বান্দা” ।* 





৩৮. তিরমিযী হ/২৯১০; মিশকাত হা/২১৩৭; ছহীহাহ হা/৩৩২৭; ছহীহুল জামে হা/৬৪৬৯। 
৩৯. তিরমিযী হা/২৯১৫; ছহীহুল জামে হা/৮০৩০; ছহীহ আত-তারগীব হা/১৪২৫। 

৪০. আবুদাউদ হা/৪৮৪৩, মিশকাত হা/৪৯৭২; ছহীহুল জামে হা/২১৯৯, ছহীহ আত-তারণীব হা/৯৮। 
৪১. ইবনু মাজাহ হা/২১৫; ছহীহুল জামে হা/২১৬৫; ছহীহ আত-তারগীব হা/১৪৩২। 


Contents 


A 
ইশরাক, চাশত ও আওয়াবীন একই ছালাত, যা অত্যন্ত ফযীলতপূর্ণ। 
ইশরাকৃ' অর্থ চমকিত হওয়া ৷ '“যুহা' অর্থ সূর্য গরম হওয়া । এই ছালাত 
সূর্যোদয়ের পরপরই পড়লে একে ‘ছালাতুল ইশরাকৃ' বলা হয় এবং দ্বিপ্রহরের 
পূর্বে পড়লে তাকে ‘ছালাতুয যোহা’ বা চাশতের ছালাত বলা হয়।২ আর 
দুপুরের পূর্বের এই ছালাতকেই “ছালাতুল আউওয়াবীন* বলে ।*€ 
রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, > এ SN 355 0 ৫ ts গর ot 
LU LC ৮১১ BL A YUN ১৪০০ এক in পি 
= ‘যে ব্যক্তি ফজরের ছালাত জামা‘আতে আদায় করে, অতঃপর সূর্য 
ওঠা পর্যন্ত আল্লাহ্‌র যিকরে বসে থাকে, ত তারপর দু'রাক'আত ছালাত আদায় 
করে, তার জন্য পূর্ণ একটি হজ্জ ও ওমরাহ্র নেকী রয়েছে’ ৷ 
অন্যত্ৰ রাসূল (ছাঃ) বলেন, 
62505 BENE ACO ea 
৫৫ এ ৫ তন 5৬ Bla ০০ পু প্রন 
“মানুষের শরীরে তিনশত ষাটটি জোড়া আছে। প্রত্যেক লোকের উচিত 
প্রত্যেকটি জোড়ার জন্যে ছাদাকহ করা । ছাহাবীগণ বললেন, হে আল্লাহ্‌র 
রাসুল! কার সাধ্য আছে এ কাজ করার? তিনি বললেন, মসজিদে পড়ে 
থাকা থুথু মুছে ফেলাও একটি ছাদাকহ। পথ থেকে কোন কষ্টদায়ক বস্তু 
সরিয়ে দেয়াও একটি ছাদাকাহ। তিনশত ষাট জোড়ার ছাদাকাহ দেবার 


মতো কোন জিনিস না পেলে যুহার দু'রাক'আত ছালাত আদায় করে নেয়া 
তোমার জন্যে যথেষ্ট” £৫ 





৪২. মির'আত শরহ মিশকাত “ছালাতুষ যোহা’ অনুচ্ছেদ, ৪/৩৪৪-৫৮। 

৪৩. মুসলিম, মিশকাত হা/১৩১২; মির'আত ৪/৩৫১। 

88. তিরমিযী হা/৫৮৬, মিশকাত হা/৯৭১ “ছালাতের পরে যিকর’ অনুচ্ছেদ । 
৪৫. আবুদাউদ, মুসলিম, মিশকাত হা/১৩১৫, ১৩১১ “ছালাতুয যোহা’ অনুচ্ছেদ । 


Contents 


৭. ।. যোহর ছালাত আদায় করা: 


সূর্য মাথার উপর থেকে পশ্চিম দিকে ঢলে পড়লেই যোহরের ওয়াক্ত শুরু 
হয় এবং বস্তুর নিজস্ব ছায়ার এক গুণ হ’লে শেষ হয় ।৯৬ 


ক. ফরযের পূর্বের ও পরের সুন্নাত ছালাত আদায় করা : যোহরের ফরযের 
ছি রার ভাত বারি রাকআত সুরত ছালাত ছানার করায় 
রাসূল (ছাঃ) বলেন, ৷ 4... IEA 099 29) 05 ৫০ একে ০ 
“যে ব্যক্তি যোহরের ফরয ছালাতের পূর্বে চার রাক'আত এবং ফরযের পরে 
চার রাক'আত ছালাত আদায় করবে, তাকে জাহান্নামের আগুন স্পর্শ 


28৯ 


করবেনা । 
অন্যত্র তিনি বলেন, ৮১৩ ৮9 ০5 3 ০৩৪৭ 2 ৬৩ ৪৩ ৬৭ 
পে ‘যে ব্যক্তি নিয়মিতভাবে যোহরের পূর্বে চার রাক'আত এবং 


’ ৫০ 


হবে’ ৷ 
খ. যোহরের ফরয : যোহর ছালাত আদায়ের ব্যাপারে মহান আল্লাহ্র 
নির্দেশ, তা ৩) ৯ 0) 000 ০ এ dl SY Sa of 
12৮5 ৩৩ ১১৯৯ ‘সূৰ্য অপরাহ্নে ঢলে পড়ার পর থেকে রাত্রির অন্ধকার 
পর্যন্ত তুমি ছালাত কায়েম কর এবং ফজরের ছালাত আদায় কর । নিশ্চয়ই 
ফজরের ছালাত (রাত্রি ও দিবসের ফেরেশতাগণের মাধ্যমে) সাক্ষ্যপ্রাপ্ত হয়’ 
(বানী ইসরাঈল ১৭/৭৮)। 

তিনি আরো বলেন, >? (৬৫) ৮০07 ০ এ LH 
-১৮৮ ‘এবং অপরাহ্নে ও যোহরে। বস্তুতঃ তারই জন্য সকল প্রশং 
নভোমগ্ডলে ও ভূমগ্ডলে' (রম ৩০/১৮)। 





৪৬. বুখারী হা/৫৪১; মুসলিম হা/৬১২; মিশকাত হা/৫৮১, “ছালাতের ওয়াক্তসমূহ" অনুচ্ছেদ; 
আবুদাউদ হা/৩৯৮; তিরমিযী, মিশকাত হা/৫৮৩। 

৪৭. বুখারী হা/১১৬৫, ১১৮০; তিরমিযী হা/৪২৫, ৪৩৩; মিশকাত হা/১১৬০। 

৪৮. তিরমিযী হা/৪১৪; ইবনু মাজাহ হা/১১৪০, সনদ ছহীহ। 

৪৯. মুসনাদ আহমাদ হা/২৬৮০৭; নাসাঈ হা/১৮১৭, সনদ ছহীহ। 

৫০. আবুদাউদ হা/১২৬৯; ইবনু মাজাহ হা/৪২৮; নাসাঈ হা/১৮১৬; মিশকাত হা/১১৬৭। 


Contents 


বস্তুর মূল ছায়ার এক গুণ হওয়ার পর হ’তে আছরের ওয়াক্ত শুরু হয় এবং 
দু'গুণ হ’লে শেষ হয়। তবে সূর্যাস্তের প্রাক্কালের রক্তিম সময় পর্যন্ত আছর 
পড়া জায়েয আছে।* 


ক. ফরযের পূর্বে সুন্নাত ছালাত আদায় করা : আছরের পূর্বে দুই বা চার 
রাক'আত সুন্নাত ছালাত আদায় করা যায়। রাসূল (ছাঃ) বলেন, 1: এ: 
১৩৫০ ৫৮ 7০) ‘নবী করীম (ছাঃ) আছরের (ফরয ছালাতের) পূর্বে 
চার রাক'আত ছালাত আদায় করতেন’ ।*২ অন্য হাদীছে এসেছে, ৩৫ 
১১৪০ এ এ ৬ ‘তিনি আছরের (ফরয ছালাতের) পূর্বে 
দু'রাক'আত ছালাত আদায় করতেন’ 15 

খ. আছরের ফরয ছালাত : আছরের ছালাত আদায়ের ব্যাপারে মহান 
আল্লাহ বিশেষভাবে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ০০ ০1১৬ 
-55 এ! 1০৮) ৩০০$। ৪১৬) “তোমরা ছালাত সমূহ ও মধ্যবর্তী 
ছালাতের ব্যাপারে যত্বুবান হও এবং আল্লাহ্র উদ্দেশ্যে বিনীতভাবে 
দণ্ডায়মান হও’ (বাকারাহ ২/২৩৮) ৷ মধ্যবর্তী ছালাত বলতে আছর ছালাতকে 
বুঝানো হয়েছে ৫৪ 

আছর ছালাত ছেড়ে দেওয়া অত্যন্ত গোনাহের কাজ, যার ফলে আমল বিনষ্ট 
হয়ে যায়। রাসূল (ছাঃ) বলেন, -445 4 ১৪ 7০ ৪9৩০ এর 5০ “যে 
ব্যক্তি আছরের ছালাত ছেড়ে দেয়, তার আমল বিনষ্ট হয়ে যায়'।” অন্য 
বর্ণনায় আছে, “যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আছর ছালাত পরিত্যাগ করে তার 
আমল বিনষ্ট হয়ে যায়” ।** অন্যত্র তিনি বলেন, রও 7০২] 39০ 28৬22 





৫১. আবুদাউদ হা/৩৯৩; তিরমিযী হা/১৪৯; মিশকাত হা/৫৮৩; ছহীহ ইবনে খুযায়মাহ 
হা/৩২৫ “পাচ ওয়াক্ত ছালাতের সময়’ অনুচ্ছেদ; ছহীহুল জামে‘ হা/১৪০২। 

৫২. তিরমিযী হা/৪২৯, ১১৬১; মিশকাত হা/১১৭১-৭২, সনদ হাসান । 

৫৩. আবু দাউদ হা/১২৭২; মিশকাত হা/১১৭২, সনদ হাসান। 

৫৪. বুখারী হা/২৯৩১, ৪৫৩৩; মুসলিম হা/৬২৯; আবুদাউদ হা/৪১০-১১; তিরমিযী হা/২৯৮২। 

৫৫. বুখারী হা/৫৫৩, ৫৯৪; নাসাঈ হা/৪ ৭৪; মিশকাত হা/৫৯৫। 

৫৬. ছহীহ আত-তারগীব হা/৪৭৯। 


Contents 


409 U৯ 9 ‘যে ব্যক্তির আছরের ছালাত ছুটে গেল, তার পরিবার- 


পা 


পরিজন ও ধন-সম্পদ যেন ছিনতাই হয়ে গেল’ ।** 
যোহর-আছর জমা করা : 

সফরে থাকা অবস্থায় যোহর-আছর ৪ রাক'আত ও মাগরিব-এশা ৫ 
রাক'আত পৃথক এক্বামতের মাধ্যমে সুন্নাত ও নফল ছাড়াই জমা ও কৃছর 
করে তাকৃদীম ও তাখীর দু'ভাবে পড়ার নিয়ম রয়েছে ।?” অর্থাৎ শেষের 
ওয়াক্তের ছালাত আগের ওয়াক্তের সাথে “তাকৃদীম' করে অথবা আগের 
ওয়াক্তের ছালাত শেষের ওয়াক্তের সাথে “তাখীর* করে একত্রে পড়বে ।৫৯ 


ভীতি ও ঝড়-বৃষ্টি ছাড়াও অন্য কোন বিশেষ শারঈ ওযর বশতঃ মুক্বীম 
অবস্থায়ও দু”ওয়াক্তের ছালাত কৃছর ও সুন্নাত ছাড়াই একত্রে জমা করে পড়া 
যায়। যেমন যোহর ও আছর পৃথক একামতের মাধ্যমে ৮ এবং মাগরিব ও 
এশা অনুরূপভাবে ৭ রাক'আত । ইবনু আব্বাস (রাঃ)-কে জিজ্ঞেস করা 
হ’ল, এটা কেন? তিনি বললেন, যাতে উম্মতের কষ্ট না হয়” ।১০ 


ইস্তেহাযা বা প্রদর রোগগ্রস্ত মহিলা ও বহুমূত্রের রোগী বা অন্যান্য কঠিন 
রোগী, বাবুটা এবং কর্মব্যস্ত ভাই-বোনেরা মাঝে-মধ্যে বিশেষ ওযর বশতঃ 
সাময়িকভাবে এ সুযোগ গ্রহণ করতে পারেন ।১ 


হজ্জের সফরে আরাফাতের ময়দানে কোনরূপ সুন্নাত-নফল ছাড়াই যোহর 
ও আছর একত্রে যোহরের আউয়াল ওয়াক্তে পৃথক এব্ামতে কৃছর ও ‘জমা 
তাকৃদীম" করে এবং মুযদালিফায় মাগরিব ও এশা একত্রে এশার সময় 
পৃথক একামতে ‘জমা তাখীর’ করে জামা'আতের সাথে অথবা একাকী 
পড়তে হয় ।১ সফরে রাসূলুল্লাহ (ছাঃ) সুন্নাত সমূহ পড়তেন না ।১ অবশ্য 
বিতর, তাহাজ্জুদ ও ফজরের দু'রাক“আত সুন্নাত ছাড়তেন না ।** 





৫৭. নাসাঈ হা/৪ ৭৮; ছহীহ আত-তারগীব হা/৪৮১। 

৫৮. বুখারী, মিশকাত হা/১৩৩৯; আবুদাউদ, তিরমিযী, মিশকাত হা/১৩৪৪ । 

৫৯. ফিকৃহুস সুন্নাহ ১/২১৫। 

৬০. (| ৫০৯ ১ ৩990 বুখারী হা/১১৭৪ ‘তাহাজ্জুদ’ অধ্যায়-১৯, অনুচ্ছেদ-৩০; মুসলিম 
হা/১৬৩৩-৩৪; নায়লুল আওতার ৪/১৩৬; ফিকৃহুস সুন্নাহ ১/২১৮। 

৬১. নায়লুল আওতার ৪/১৩৬-৪০; ফিকৃহুস সুন্নাহ ১/২১৭-১৮। 

৬২. বুখারী, মিশকাত হা/২৬১৭, ২৬০৭ ‘হজ্জ’ অধ্যায়, “আরাফা ও মুযদালিফা থেকে 
প্রত্যাবর্তন’ অনুচ্ছেদ-৫; আহমাদ, মুসলিম, নাসাঈ, নায়ল ৪/১৪০। 


Contents 


৯. জুম'আর ছালাত আদায় করা : 

জুম'আর ছালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ছালাত। এ ছালাত থেকে 
অলসতাকারীদের ঘর রাসূলুল্লাহ (ছাঃ) জ্বালিয়ে দিতে চেয়েছিলেন | 
অন্যত্র রাসূল (ছাঃ) বলেন, (৯ ঠা ০৬ ০৮০১) ৩৪ A ওকি 
EB ৩০ LST 5 0৮৯১ ৬৪ এ ‘অবশ্যই মানুষ জুম'আ 
পরিত্যাগকারী হওয়া থেকে বিরত হবে অথবা তাদের হৃদয়ে আল্লাহ মোহর 
মেরে দিবেন। অতঃপর তারা গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে’ ।৬ তিনি 
আরও বলেন, ৮93 ১১০0 53 ১৩ ১072 শ SSO 28272 
৩০,৫৮ “যে ব্যক্তি অবহেলা করে পরপর তিন জুম“আ পরিত্যাগ করল, সে 
ব্যক্তি ইসলামকে পশ্চাতে নিক্ষেপ করল’ ।১' অন্যত্র তিনি বলেন, গর ১, 
wb db & ও ৮০ ৩৯ “যে ব্যক্তি বিনা ওযরে তিন 
জুম‘আ পরিত্যাগ করল, আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেন" ।৮ অন্য 
বর্ণনায় এসেছে,- 244) 0৮ তে ১৬ ১৮৪ ১০ ০৬০ ৩১৫ YF 2 
“যে ব্যক্তি বিনা ওযরে তিন জুম'আ পরিত্যাগ করল, তাকে মুনাফিকদের 
তালিকাভুক্ত করা হবে।* অন্যত্র বলা হয়েছে যে, “সে মুনাফিক’ | 
জুর্মআর ছালাতের ফযীলত : 

জুম'আর দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এদিন আল্লাহ্‌র কাছে অত্যন্ত মহিমান্বিত। 
এদিন নিকটবর্তী ফেরেশতাগণ, আসমান-যমীন, বায়ু, পাহাড়-পর্বত ও সমুদ্র 
সবই কিয়ামত সংঘটিত হওয়ার ভয়ে ভীত থাকে" ।* জুম“আর রাতে বা 
দিনে কোন মুসলিম মারা গেলে আল্লাহ তাকে কবরের ফিতনা হ'তে রক্ষা 





৬৩. মুত্তাফাক্‌ “আলাইহ, মিশকাত হা/১৩৩৮ ‘সফরের ছালাত’ অনুচ্ছেদ-৪১; ফিকৃহুস সুন্নাহ ১/২১৬। 
৬৪. ইবনুল কুাইয়িম, যা-দুল মা'আদ ৩/৪৫৭ পৃঃ। 
৬৫. বুখারী হা/৬৫৭ মুসলিম হা/৬৫১-৫২; মিশকাত হা/১৩৭৮ “জুম'আ ওয়াজিব হওয়া’ অনুচ্ছেদ । 
৬৬. মুসলিম হা/৮৬৫; ইবনু মাজাহ হা/৭৯৪; নাসাঈ হা/১৩৭০; মিশকাত হা/১৩৭০। 

৬৭. আবু ইয়া'লা, ছহীহ আত-তারগীব হা/৭৩৩; ছহীহাহ হা/৩২০১। 

৬৮. আবুদাউদ হা/১০৫২; নাসাঈ হা/১৩৮৯; ছহীহুল জামে হা/৬১৪৩; মিশকাত হা/১৩৭১। 
৬৯. ছহীহ আত-তারগীব হা/৭২৯; ছহীহুল জামে হা/৬১৪৪ । 

৭০. ছহীহ ইবনু খুযায়মা হা/১৮৫৭, সনদ হাসান ছহীহ। 

৭১. ইবনু মাজাহ হা/১০৮৪; মিশকাত হা/১৩৬৩ “জুম 'আ* অনুচ্ছেদ, সনদ হাসান । 





Contents 


করেন’ | এ দিন আদম (আঃ)-কে সৃষ্টি করা হয়। এ দিনে তাকে জান্নাতে 
প্রবেশ করানো হয় এবং এ দিনে তাকে জান্নাত থেকে নামিয়ে দেওয়া হয় । 
এদিনে তার তওবা কবুল হয় এবং এদিনেই তার মৃত্যু হয়। এদিনেই শিঙ্গায় 
ফুঁক দেওয়া হবে ও কিয়ামত সংঘটিত হবে । এদিনে রাসূলুল্লাহ (ছাঃ)-এর 
প্রতি অধিক হারে দরূদ পাঠ করতে হয়|” 

এ দিনে ইমামের মিম্বরে আরোহন করা হ'তে জামা'আতে ছালাত শেষে 
সালাম ফিরানোর মধ্যবর্তী সময়ে এমন একটি সময় রয়েছে, যখন বান্দার 
যেকোন বৈধ দো“আ আল্লাহ কবুল করেন ।% দো“আ কবুলের এই সময়টির 
মর্যাদা লায়লাতুল কৃদরের ন্যায় বলে হাফেয ইবনুল কৃাইয়িম (রহঃ) মন্তব্য 
করেন। তিনি বলেন, জুম'আর পূর্ণ দিনই ইবাদতের দিন। অন্য হাদীছ 
অনুযায়ী এদিন আছর ছালাতের পর হ'তে সৃযস্তি পর্যন্ত দো'আ কবুল 
হয়।” অতএব জুম'আর সমস্ত দিন দো'আ-দরূদ, তাসবীহ-তাহলীল, 
যিকর-তেলাওয়াত ও ইবাদতের মধ্য দিয়ে অতিবাহিত করা উচিত |" উক্ত 
সময়ে খত্বীব স্বীয় খুতবায় এবং ইমাম ও মুক্তাদীগণ স্ব স্ব সিজদায় ও শেষ 
বৈঠকে তাশাহ্হুদ ও দরূদের পরে সালামের পূর্বে আল্লাহ্র নিকটে প্রাণ 
খুলে দো'আ করবেন। কেননা রাসূলুল্লাহ (ছাঃ) এই সময়ে বেশী বেশী 
দো‘আ করতেন ।?? 


রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, { ০2 ৩৮০57 এ (৩৮ এ ও 
০৫০৮ 4০ তি EASES এত কট 
০৯৪ | ০59 43 “যে ব্যক্তি জুম'আর দিন গোসল করে সাধ্যমত 


পবিত্র হয়ে তেল ও সুগন্ধি মেখে মসজিদে এল, দু'জনের মাঝে ফাকা করল 
না এবং সাধ্যমত নফল ছালাত আদায় করল। অতঃপর চুপচাপ ইমামের 





৭২. আহমাদ হা/৬৫৮২; তিরমিযী হা/১০৭৪; মিশকাত হা/১৩৬৭ “জুম“আ' অনুচ্ছেদ । 

৭৩. আবুদাউদ হা/১০৪৭; নাসাঈ হা/১৩৭৪; ইবনু মাজাহ হা/১০৮৫; মিশকাত হা/১৩৬১, 
১৩৬৩; ছহীহুল জামে হা/২২১২। 

৭8. মুসলিম হা/৮৫২; মিশকাত হা/১৩৫৭, “জুম“আ' অনুচ্ছেদ । 

৭৫. তিরমিযী হা/৪৮৯; মিশকাত হা/১৩৬০, “জুম 'আ' অনুচ্ছেদ । 

৭৬. ইবনুল ক্বাইয়িম, যা-দুল মা“আদ ১/৩৮৬। 

৭৭. মুসলিম হা/৪৮২; মিশকাত হা/৮৯৪ “সিজদা ও তার ফযীলত’ অনুচ্ছেদ । 


Contents 


খুত্বা শ্রবণ করল ও জামা‘আতে ছালাত আদায় করল, তার পরবর্তী জুম'আ 
পর্যন্ত গোনাহ মাফ করা হয়’ ।* অন্য বর্ণনায় এসেছে, ‘আরও তিনদিনের 
গোনাহ মাফ করা হয়” | 

তিনি আরও বলেন, 9 5 7৫39 72 4299 ২৯ ০ 55 
০০০৩ 59৮৮ ILO প্রন LG UY তত এ US 
০5 ৩০ “যে ব্যক্তি জুম'আর দিন ভালভাবে গোসল করে। 
অতঃপর সকাল সকাল মসজিদে যায় পায়ে হেটে, গাড়ীতে নয় এবং 
ইমামের কাছাকাছি বসে ও মনোযোগ দিয়ে খুৎবা শ্রবণ করে এবং অনর্থক 
কিছু করে না, তার প্রতি পদক্ষেপে এক বছরের ছিয়াম ও ক্য়ামের অর্থাৎ 
দিনের ছিয়াম ও রাতের বেলায় নফল ছালাতের সমান নেকী হয়*।”? 

ক. আগেভাগে মসজিদে গমন : জুম“আর দিনে আগেভাগে মসজিদে গমন 
করা অতি ফযীলতপূর্ণ কাজ। রাসূল (ছাঃ) বলেন, ২: ৮ ৩৬1১ 
= 1252 ০09৬ 5991 ০2৫ ১০ PU এ 924 ০ 
EES NUE ৪ 22 Gt এ 7 ছে এ ted SF 
নি ১১০৫৫) ০৪৯৮০ 1532 (৬ ০০19 ০ 'জুমাআর দিন 
ফেরেশতাগণ মসজিদের দরজায় দাড়িয়ে থাকেন ও মুছল্লীদের একের পর 
এক (নেকী) লিখতে থাকেন। এদিন সকাল সকাল যারা আসে, তারা উট 
কুরবানীর সমান নেকী পায়। তার পরবর্তীগণ গরু কুরবানীর, তার 
পরবর্তীগণ ছাগল কুরবানীর, তার পরবর্তীগণ মুরগী কুরবানীর (আল্লাহ্‌র 
সত্তুষ্টির উদ্দেশ্যে দান করার) ও তার পরবর্তীগণ ডিম কুরবানীর (দানের) 
সমান নেকী পায়। অতঃপর খত্বীব দাড়িয়ে গেলে ফেরেশতাগণ দফতর 
গুটিয়ে নেন ও খুৎবা শুনতে থাকেন? ।”* 





৭৮. বুখারী হা/৮৮৩, ৯১০; মুসলিম হা/৮৫০; মিশকাত হা/১৩৮১-৮২, “পরিচ্ছন্নতা অর্জন ও 
সকাল সকাল মসজিদে যাওয়া" অনুচ্ছেদ ৷ 

৭৯. মুসলিম হা/৮৫৭; মিশকাত হা/১৩৮১-৮২, “পরিচ্ছন্নতা অর্জন ও সকাল সকাল মসজিদে 
যাওয়া’ অনুচ্ছেদ । 

৮০. আবুদাউদ হা/৩৪৫; নাসাঈ হা/১৩৮৪; ইবনু মাজাহ হা/১০৮৭; মিশকাত হা/১৩৮৮; 
ছহীহুল জামে হা/৬৪০৫। 

৮১. বুখারী হা/৯২৯, ৩২১১; মুসলিম হা/৮৫০; মিশকাত হা/১৩৮৪ । 


Contents 


26... মুমিন কিভাবে দিন-রাত অতিবাহিত করবে... .২৬ 
খ. খুতবার পূর্বে সাধ্যমত সুন্নাত আদায় করা : মসজিদে প্রবেশের পর 
তাহিয়াতুল মসজিদ ছালাত আদায়ের পর ইমাম খুতবার জন্য মিম্বরে ওঠার 
18517777775 
টি টিভি নাট যে 
ব্যক্তি গোসল করে জুম'আর ছালাতে আসল, অতঃপর সাধ্যমত (সুন্নাত) 
ছালাত আদায় করল, অতঃপর ইমামের খুৎবা শেষ হওয়া পর্যন্ত নীরব 
থাকল, তারপর ইমামের সাথে (জুম'আর) ছালাত আদায় করল, এতে তার 


দু'জুম'আর মধ্যকার দিনসমূহের এবং আরো তিন দিনের পাপ ক্ষমা করে 
দেয়া হয়*।”২ 


গ. মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করা : জুম'আর দিনে ওযু করে মসজিদে 
এসে সুন্নাত ছালাত আদায়ের পর মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করা 
যরূরী। রাসূল (ছাঃ) বলেন, | এ ১৮১৮৮ ০০৬0 তে 2 
এ ঘি 50) Sl 0৪ ক ও 2 ০ লতি LE ‘যে ব্যক্তি 
উত্তমরূপে ওযু করে জুম'আয় আসে এবং মনোযোগ সহকারে খুতবা শ্রবণ 


করে ও নীরব থাকে, তার এ জুম'আ থেকে (পরবর্তী) জুম'আ পর্যন্ত এবং 
অতিরিক্ত আরো তিন দিনের গুনাহ মাফ করে দেওয়া হয়” ।৮৩ 


ঘ. অনর্থক কাজ না করা : জুম'আর দিনে খুৎবা চলাকালে কথা বলা, 
কাউকে চুপ করতে বলা বা কোন অনর্থক কাজ করা উচিত নয়। রাসূল 


(ছাঃ) বলেন, 5 ৮4১ 0530 তা এ ভে গু 
০4 'জুম'আর দিন ইমামের খুৎবা চলাকালে তুমি তোমার সাথীকে যদি 
বল, চুপ কর, তবে তুমি অনর্থক কাজ করলে’ ৷" 





৮২. মুসলিম হা/৮৫৭; খুতবা শ্রবণ করা ও নীরব থাকার ফযীলত’ অনুচ্ছেদ; মিশকাত 
হা/১৩৮২। 

৮৩. মুসলিম হা/৮৫৭; “খুৎবা শ্রবণ করা ও নীরব থাকার ফযীলত’ অনুচ্ছেদ; আবুদাউদ 
হা/১০৫০; মিশকাত হা/১৩৮৩। 

৮৪. মুসলিম হা/৮৫১; ‘খুৎবা শ্রবণ করা ও নীরব থাকার ফযীলত" অনুচ্ছেদ; ইবনু মাজাহ 
হা/১১১০; নাসাঈ হা/১৪০২। 


Contents 


টেক ক রি 
সামনে যাওয়া ঠিক নয়। আব্দুল্লাহ বিন বুসর (রাঃ) বললেন, একদা 
জুম'আর দিন এক ব্যক্তি লোকদের ঘাড় ডিঙ্গিয়ে অগ্রসর হচ্ছিল। নবী 


করীম (ছাঃ) এ সময় খুৎবা দিচ্ছিলেন। তখন তিনি বললেন, 33১ +৮4৯| 
৩৯ তুমি বসো, তুমি লোকদের কষ্ট দিয়েছো’ ৷” 
১০. ছিয়াম পালন করা : 


ছিয়াম দিনের বেলায় পালনীয় ইবাদত সমুহের মধ্যে অন্যতম ফযীলতপূর্ণ 
ইবাদত ৷ ছিয়াম দু'ধরনের | যথা- ১. ফরয ও ২. নফল । নিম্নে উভয় প্রকার 
ছিয়াম সম্পর্কে আলোচনা করা হ'ল। 


ক. ফরয ছিয়াম পালন করা : ছিয়াম ইসলামের তৃতীয় বা চতুর্থ রুকন”* এবং 
ফরয ইবাদতের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ বলেন, 1৮2 (838 (টড 
বিশ্বাসীগণ! তোমাদের উপর ছিয়াম ফরয করা হ'ল, যেমন তা ফরয করা 
হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর ৷ যাতে তোমরা আল্লাহভীরু হ'তে পার’ 


বাকারাহ ২১৮৩)। রাসূল (ছাঃ) বলেন, % 9 ০৮ 94 55 ০৩৮০ 
4৭৫০ ১৪৫০ ০৩১ “তোমাদের নিকটে বরকতময় রামাযান মাস এসেছে। 
আল্লাহ তাআলা তোমাদের উপরে এ মাসের ছিয়াম ফরয করেছেন’ ।৮? 

খ. নফল ছিয়াম : নফল ইবাদতের মধ্যে নফল ছিয়াম অতীব ফযীলতপূর্ণ। 
রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, 9৩ ০০ 459 &॥ 346 41 15০ এ 0 6০০ ৪ 
-& > ৩১০ ‘যে ব্যক্তি আল্লাহ্‌র উদ্দেশ্যে একটি দিন ছিয়াম পালন করবে, 


আল্লাহ তার চেহারাকে জাহান্নামের আগুন হ'তে ৭০ বছরের পথ দূরে 
রাখবেন’ ।”” অন্য বর্ণনায় ১০০ বছরের পথ দূরে রাখবেন বলা হয়েছে ।”* 





৮৫. আবুদাউদ হা/১১১৮; নাসাঈ হা/১৩৯৯; ছহীহুল জামে হা/৭১৪ । 

৮৬. বুখারী হা/৮, ৪৫১৪; মুসলিম হা/১৬; তিরমিযী হা/২৬০৯। 

৮৭. নাসাঈ হা/২১১৮; মিশকাত হা/১৯৬২; ছহীহুল জামে" হা/৫৫। 

৮৮. বুখারী হা/২৮৪০; মুসলিম হা/১১৫৩; মিশকাত হা/২০৫৩। 

৮৯. নাসাঈ হা/২২৫৪; ছহীহাহ হা/২২৬৭, ২৫৬৫; ছহীহুল জামে হা/৬৩৩০। 


Contents 


ও উল রঃ 
হওয়ায় এগুলির ফযীলতও ভিন্নতর । নিম্নে বিভিন্ন নফল ছিয়াম সমূহ উল্লেখ 
করা হ'ল। 


0] মাসিক ছিয়াম : 


১. শাবান মাসের ছিয়াম : রাসূলুল্লাহ (ছাঃ) রামাযানের ফরয ছিয়ামের পর 
শাবান মাসেই একটানা নফল ছিয়াম পালন করতেন। আয়েশা (রাঃ) 


বলেন, ১) ০৯০ ০ ০৩০৮০ এ৩ ঝা এক ঝা ৩৮০ Ss 
৩ ১৬ 2০ ৬৮০ 751 এ? ৩৩০৫) ‘আমি রাসূলুল্লাহ (ছাঃ)-কে 
রামাযান মাস ব্যতীত অন্য কোন মাসে পুরো মাস ছিয়াম রাখতে দেখিনি । 
আর শাবান মাসের চেয়ে অন্য কোন মাসে এত অধিক ছিয়াম রাখতে 
দেখিনি’ |৯০ 

তিনি আরো বলেন, ১+ /51178৯ (৮০৫43 এপ Bl একি ALN 
রব ১৫০৪ (এ ৩৩ এ ৩০ বাসূলুল্লাহ (ছাঃ) শা'বান মাসের চেয়ে 
অধিক ছিয়াম কোন মাসে পালন করতেন না। তিনি পুরো শাবান মাসই 
ছিয়াম পালন করতেন? ।৯ এখানে পূর্ণমাস ছিয়াম রাখার অর্থ হচ্ছে মাসের 
অধিকাংশ ৷ 

উম্মু সালামা (রাঃ) বলেন, 74% £৮৯ 3 42 এ এপি ডে 9৩ 
_30529 ৩2 ১) ০১৭৫ নবী করীম (ছাঃ)-কে শাবান ও রামাযান 
ব্যতীত একাধারে দুই মাস ছিয়াম পালন করতে দেখিনি’ ৷** 

অনুরূপভাবে আয়েশা (রাঃ) বলেন, :9 ৮4... 4৮ 4 ০ 3 ৩০৩ 
চি 56158571855 IE SE FOE 28 
_£৫ “শাবান মাসের মত আর কোন মাসে এত অধিক নফল ছিয়াম 





৯০. বুখারী হা/১৯৬৯; মুসলিম হা/১১৫৬; নাসাঈ হা/২৩৫১; মিশকাত হা/২০৩৬। 

৯১. বুখারী হা/১৯৭০; নাসাঈ হা/২১৭৯। 

৯২. ফাত্হুলবারী ৪/২১৪; মির' আত ৬/৪৪৩ পৃঃ । 

৯৩. তিরমিযী রা ইবনু মাজাহ হা/১৬৪৮; নাসাঈ হা/২১৭৫, ২৩৫২; মিশকাত হা/১৯৭৬, 
সনদ | 


Contents 


রাখতে আমি রাসূল (ছাঃ)-কে দেখিনি। এ মাসের কিছু ব্যতীত পুরো মাসই 
তিনি ছিয়াম রাখতেন’ ।৯ 


শাবান মাসের কয়েক দিন ব্যতীত ছিয়াম পালন করা রাসূল (ছাঃ)-এর জন্য 
খাছ ছিল । উম্মতের জন্য তিনি প্রথম অর্ধাংশ পসন্দ করেছেন। তিনি বলেন, 
9৮55) td ৬০ (9০৯৬ ৩ ১ ৮০ I 13] শাবান মাসের 
অর্ধেক অতিবাহিত হওয়ার পর থেকে রামাযান না আসা পর্যন্ত আর কোন 
ছিয়াম নেই” ।৯ তবে কেউ ছিয়াম রাখতে অভ্যস্ত হ'লে সে রাখতে পারে। 
২. শাওয়াল মাসের ছিয়াম : রামাযানের ছিয়াম পালনের পরে শাওয়াল মাসে 
৬টি ছিয়াম রাখা অতি গুরুত্বপূর্ণ । রাসূল (ছাঃ) বলেন, 2 ৩৮) ৪০ 0: 
৯৫] LAS US ০95 ১৯ ৩০ A ‘যে ব্যক্তি রামাযানের ছিয়াম 
রেখেছে এবং পরে শাওয়ালের ছয়টি ছিয়াম রেখেছে, সে যেন সারা বছর 
ছিয়াম রাখল" ।৯* অন্য হাদীছে এসেছে, ১ ৮৮ 44 শা ০ 0৩০ 5০ 
(৩৭৮৯০ 40 Ls গজ ১ | ক “যে ব্যক্তি ঈদুল ফিতরের পর 
ছয় দিন ছিয়াম রাখল, তা পূর্ণ বছর ছিয়াম রাখার সমতুল্য । কেউ কোন 
সৎকাজ করলে, সে তার দশ গুণ পাবে’ (আনআম ৬/১৬০)।৯ তিনি আরো 
বলেন, ৫৫৫ ৮580 ১৩৫ fo el 25 55 চে মন dl এ 
-২। আল্লাহ নেকীকে দশগুণ করেন । সুতরাং রামাযান মাস দশ মাসের 
সমান এবং ঈদোত্তর ছয়দিনে পূর্ণ বছরের সমান হয়” ।৯” অন্যত্র তিনি আরো 
বলেন, ১:১0 ৩৫1 নি জন 2৪ ৩০ এ to 
2০ ৩০ ৩5 ‘রামাযান মাসের ছিয়াম দশ মাসের সমান এবং শাওয়ালের 
ছয়দিনের ছিয়াম দু'মাসের সমান, এ হ'ল পূর্ণ বছর ছিয়াম’ ।৯* 
৯৪. আবুদাউদ হা/২৪৩৫ তিরমিযী হা/৭৩৬; নাসাঈ হা/২১৭৮, সনদ ছহীহ । 
৯৫. ইবনু মাজাহ হা/১৬৫১; তিরমিযী হা/৭৩৮; মিশকাত হা/১৯৭৬, সনদ ছহীহ। 
৯৬. মুসলিম হা/১১৬৪; তিরমিযী হা/৭৫৯; ইবনু মাজাহ হা/১৭১৫; মিশকাত হা/১৯৪৯; 
ছহীহুল জামে হা/৬৩২৭। 
৯৭. ইবনু মাজাহ হা/১৭১৫; ছহীহুল জামে হা/৬৩২৮; ছহীহ আত-তারগীব হা/১০০৭। 


৯৮. আহামাদ হা/২২৪৬৫; ছহীহ আত-তারগীব হা/১০০৭; ইরওয়া ৪/১০৭, সনদ ছহীহ । 
৯৯. নাসাঈ, সুনানুল কুবরা, হা/২৮৭৩; ছহীহুল জামে” হা/৩৮৫১; ছহীহ আত-তারগীব হা/১০০৭। 





Contents 


30... মুমিন কিভাবে দিন-রাত অতিবাহিত করবে __ 0 
৩. যিলহজ্জ মাসের ছিয়াম : নফল ছিয়ামের মধ্যে যিলহজ্জ মাসের প্রথম 
দশকের ছিয়ামের মর্যাদা অত্যধিক । যিলহজ্জের প্রথম দশকের ছিয়ামের 
ফযীলত সম্পর্কে রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, 
তে এ এ] ১০৩ ০০ এ sl ৯ শ৩এ sl ৩ এ 
১141১১০৩4৫0 95 0541০ এ 59 dT hs 
দত আও ৬ ৪৪4০ ৮৪৪৮৬) 
পসন্দনীয় নেক আমল আর নেই। ছাহাবীগণ বলেন, হে আল্লাহ্র রাসূল 
(ছাঃ)! আল্লাহ্‌র রাস্তায় জিহাদও নয়? তিনি বললেন, না, আল্লাহ্‌র রাস্তায় 


ডি 
আসেনি (তার শাহাদত হওয়া এর চেয়েও অধিক মর্যাদাপূর্ণ)” 1১০০ 


নবী করীম (ছাঃ)-এর কোন এক স্ত্রী বলেন, 4০ & ০৮০ & 0: ৩৫ 
5 ০৯ IS ৩৫ তি এ) OEE (১ হস ১ তেল (পি me 
৩০ ১৯] ৩৮ 5৪৪ রাসূলুল্লাহ (ছাঃ) যিলহজ্জ মাসের নয় তারিখ 


পর্যন্ত, আশুরার দিন, প্রত্যেক মাসে তিনদিন, মাসের প্রথম সোমবার ও 
বৃহস্পতিবার ছিয়াম রাখতেন’ ৷ 


৪. প্রতি মাসে তিনদিন ছিয়াম : প্রতি মাসে তিনদিন ছিয়াম পালন করা 
রাসূল (ছাঃ)-এর নিয়মিত ও পসন্দনীয় আমল । তিনদিন ছিয়াম রাখার 
বিনিময়ে পুরো মাস ছিয়াম রাখার সমান নেকী পাওয়া যায়। আবু যার 


(রাঃ) হ'তে বর্ণিত রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, 24! ৭১৩ ০৪৯ 5 ৩০৫৮০ ৬ 
se ০০ বেড 2 ৩0১ ০৩৩ এজ? 5৪ এ 9 ৯৫] ০৩ 5008 
7৮৬ 1 ৫৬৮৯৪ ২১ ৮০৯৭৮ ‘যে ব্যক্তি প্রতি মাসে তিনদিন 


ছিয়াম রাখে তা যেন সারা বছর ছিয়াম রাখার সমান। এর সমর্থনে আল্লাহ্‌ 





১০০. ইবনু মাজাহ হা/১৭২৭; তিরমিযী হা/৭৫৭, সনদ ছহীহ । 


Contents 


31 মুমিন কিভাবে দিন-রাত অতিবাহিত করবে... ই 
প্রতিদান হ হ'ল এর দশগুণ’ আন'আম ৬/১৬০)। সুতরাং এক দিন দশদিনের 
সমান’ ।১১ 

চাদের ১৩, ১৪ ও ১৫ তারিখে এই ছিয়াম রাখা সুন্নাত । যেমন- রাসূলুল্লাহ 
(ছাঃ) আবু যার (রাঃ)-কে বলেন, হে আবু যার! তুমি প্রতি মাসে তিন দিন 
ছিয়াম রাখতে চাইলে তের, চৌদ্দ ও পনের তারিখে রাখ’ ।১২ তবে কোন 
কারণে এ তিনদিন ছিয়াম রাখতে না পারলে অন্য দিনেও রাখা যাবে ।১০ 
[0] বিশেষ দিনের ছিয়াম : 

৫. আরাফার দিনের ছিয়াম : আরাফার দিনের ছিয়াম সম্পর্কে নবী করীম 
(ছাঃ) বলেন, Sl ঘন YT ওকি এটি তে এছ তে tl 
354 [50 =, “আরাফার দিনের ছিয়াম সম্পর্কে আমি আল্লাহ্‌র নিকট 
আশা করি যে, তিনি এর মাধ্যমে পূর্ববর্তী এক বছর ও পরবর্তী এক বছরের 
গুনাহ সমূহ ক্ষমা করে দিবেন’ ১? 

উল্লেখ্য যে,আরাফায় অবস্থানকারী হাজীগণ এ দিন ছিয়াম পালন করবেন 
না। এছাড়া পৃথিবীর অন্যত্র অবস্থানকারী সকল মুসলমান গুরুত্বপূর্ণ এই 
নফল ছিয়াম পালন করে অশেষ নেকী অর্জনে সচেষ্ট হবেন। 

৬. আশুরার ছিয়াম : আশুরার ছিয়াম তথা মুহাররমের ১০ তারিখের ছিয়ামও 
অধিক ফযীলতপূর্ণ। ইনুদীরাও এ দিন ছিয়াম পালন করত। ফেরাউনের 
কবল থেকে মুসা (আঃ)-এর নাজাতের শুকরিয়া স্বরূপ এ ছিয়াম রাখা হয়। 
কারবালার প্রান্তরে হুসাইন (রাঃ)-এর শাহাদতকে কেন্দ্র করে এ ছিয়াম 
পালন করলে শুধু কষ্ট করাই সার হবে। কারণ তার অর্ধ শতাব্দী পূর্বেই 
ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) হ'তে 
বর্ণিত, রাসূলুল্লাহ (ছাঃ) মদীনায় এসে ইহুদীদেরকে আশুরার ছিয়াম পালন 
করতে দেখে এর কারণ জানতে চাইলে তারা বলল, £% 1১ ০ 7৮145 
০০00 ১৯৮৩ ৩035 4 ঞ। এ ‘এ দিন উত্তম দিন। এ 





১০১. তিরমিযী হা/৭৬২; ইবনু মাজাহ হা/১৭০৮; ছহীহ আত-তারগীব হা/১০৩৫; । 
১০২. তিরমিযী হা/৭৬১, সনদ হাসান ছহীহ । 

১০৩. মুসলিম হা/১১৬০; মিশকাত হা/২০৪৬। 

১০৪. মুসলিম, মিশকাত হা/১৯৪৬; তিরমিযী হা/৭৪৯; ইবনু মাজাহ হা/১৭৩০। 


Contents 


32... মুমিন কিভাবে দিন-রাত অতিবাহিত করবে os, 
দিনে অভাহ ভাল বনী ইদরক্লজে তদের শত্রুদের কৰল থেকে মুক্ত 
দান করেছিলেন, ফলে মূসা (আঃ) এ দিনে ছিয়াম পালন করেছেন? । 
রাসুলুল্লাহ (ছাঃ) বললেন, --৮ ০4) ১০৯ ৮৩ ৩০১৭ ৬০৪ 
‘আমি তোমাদের চেয়ে মুসা (আঃ)-এর (আদর্শের) অধিক হকৃদার। 
অতঃপর তিনি এ দিনে ছিয়াম পালন করেন ও ছিয়াম পালনের নির্দেশ দেন'।১০৫ 
ইবনু আব্বাস (রাঃ) বলেন, 0: ০৫০০? 46 4 ৪০ ৩৮ 
EE লে TEED RD OEE EY টি ০ এত 4 ৮ 
-১৮০৫ ‘আমি রাসূলুল্লাহ (ছাঃ)-কে আশুরার ছিয়ামের ন্যায় অন্য কোন 
ছিয়ামকে এবং এই মাস অর্থাৎ রামাযান মাসের ন্যায় অন্য কোন মাসকে 
প্রাধান্য দিতে দেখিনি’ 

২য় হিজরীতে রামাযান মাসের ছিয়াম ফরয হ'লে রাসূল (ছাঃ) এই নির্দেশ 
শিথিল করে দেন। আয়েশা (রাঃ) বলেন, আল্লাহ্‌র রাসূল (ছাঃ) প্রথমে 
আশুরার ছিয়াম পালনের নির্দেশ দেন। পরে যখন রামাযান মাসের ছিয়াম 
ফরয করা হয় তখন আশুরার ছিয়াম ছেড়ে দেয়া হ'ল । যার ইচ্ছা সে পালন 
করত, যার ইচ্ছা সে ছেড়ে দিত।+* আশুরার ছিয়াম মুহাররমের ৯, ১০ 
অথবা ১০, ১১ তারিখে রাখা যায় । তবে ৯, ১০ তারিখে রাখাই উত্তম ।১০৮ 
এ ছিয়ামের ফযীলত প্রসঙ্গে রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ৮7৮৮ ?% 05০ 
বডি ক 7 ৩ঞি। 6 ৮০৪1 আশুরার ছিয়াম সম্পর্কে আমি 
আল্লাহ্‌র নিকটে আশা রাখি যে, তা বিগত এক বছরের পাপ মোচন করে 
দিবে’? 

৭. দাউদ (আঃ)-এর ছিয়াম : রাসূলুল্লাহ (ছাঃ) দাউদ (আঃ)-এর ছিয়ামকে 
সর্বোত্তম বলেছেন। তিনি বলেন, ৮2 2১: 46 553 ১০ 5 (৭ 





১০৫. বুখারী হা/২০০৪। 

১০৬. বুখারী হা/২০০৬। 

১০৭. বুখারী হা/১৮৯৩, ২০০১, ২০০২, ৩৮৩১, ৪৫০২, ৪৫০৪ । 
১০৮. আশুরায়ে মুহাররম মুহাররম ও আমাদের করণীয়, পৃঃ ৩, টাকা-৮ দ্রঃ | 
১০৯. মুসলিম, মিশকাত হা/১৯৪৬, ৪/২৫১। 


Contents 


71 ih ০৮ ৮০ ৫) “দাউদ চটি এর র ছিয়ামের উপরে উত্তম 


ছিয়াম নেই। তা হচ্ছে অর্ধেক বছর । (সুতরাং) একদিন ছিয়াম পালন কর 
ও একদিন ছেড়ে দাও’ 1১৯ 


0] সাপ্তাহিক ছিয়াম : সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবারের ছিয়ামের 
অনেক গুরুত্ব রয়েছে। আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) 
সোমবার ও বৃহস্পতিবার ছিয়াম রাখতেন। তাকে জিজ্ঞেস করা হ'ল, হে 
আল্লাহ্‌র রাসূল (ছাঃ)! আপনি সোমবার ও বৃহস্পতিবার ছিয়াম রাখেন। 
তিনি বলেন, 4% ০৮০ sf ০ ০৯৯৭০ ০০৪) 0585 
-%.০ U9 ‘প্রতি সোম ও বৃহস্পতিবার আমলনামা সমূহ আল্লাহ্‌র নিকটে 
পেশ করা হয়। আমি পসন্দ করি যে, ছিয়াম অবস্থায় আমার আমলনামা 
আল্লাহ্র নিকটে পেশ করা হোক’ ।*** 

১১. আল্লাহ্র যিকর করা : 

যিকর এক গুরুতৃপূর্ণ ইবাদত, যার মাধ্যমে মুমিন হৃদয়ে প্রশান্তি অর্জিত 
-৮)1 £5 এ ‘যারা আল্লাহ্র উপর বিশ্বাস স্থাপন করে এবং 
আল্লাহকে স্মরণ করলে যাদের অন্তরে প্রশান্তি আসে । মনে রেখ, আল্লাহ্‌র 
স্মরণেই কেবল হৃদয় প্রশান্ত হয়’ রো'দ ১৩/২৮)। সর্বাবস্থায় আল্লাহ্‌র যিকর 
করা মুমিনের জন্য করণীয়। আল্লাহ বলেন, ৮ ৯% 89 4 ৮430 
-১৯৫০ “আর (সর্বাবস্থায়) আল্লাহ্‌র স্মরণই সবচেয়ে বড় বস্তু । আল্লাহ 
জানেন যা কিছু তোমরা করে থাক’ (আনকাবৃত ২৯/৪৫)। 

আর মুমিনের বৈশিষ্ট্য হ'ল কোন কিছু তাকে আল্লাহ্র স্মরণ থেকে গাফেল 
রাখতে পারে না। আল্লাহ বলেন, 12655535৩০২ ০৩ 
ঠা ডি? এ 22 75 ৮19 ৪১০] নু? এ 
লোকগুলি হ'ল তারাই, যাদেরকে ব্যবসা-বাণিজ্য বা ক্রয়-বিক্রয় আল্লাহ্‌র 





১১০. বুখারী হা/১৯৮০। 
১১১. তিরমিযী হা/৭৪ ৭, সনদ ছহীহ । 


Contents 


34... মুমিন কিভাবে দিন-রাত অতিবাহিত করবে. il 
স্মরণ থেকে এবং ছালাত কায়েম ও যাকাত প্রদান থেকে বিরত রাখে না। 
তারা ভয় করে সেই দিনকে, যেদিন তাদের হৃদয় ও চক্ষু বিপর্যস্ত হবে’ (নূর 
২৪/৩৭) ৷ সুতরাং বেশী বেশী করে আল্লাহর যিকর করতে হবে। আল্লাহ্‌ 
বলেন, ৩১৯% 7৫14৫ 3 1555319 ‘এবং আল্লাহকে অধিকহারে স্মরণ 
কর, যাতে তোমরা সফলকাম হ'তে পার’ (আনফাল ৮/৪৫) । 


যিকরের ফযীলত সম্পর্কে রাসূল (ছাঃ) বলেন, ‘আল্লাহ তা'আলার এক দল 
বেড়ান। তারা যখন কোন যিকরের বৈঠক পান তখন সেখানে তাদের 
(যিকরকারীদের) সাথে বসে যান। আর পরস্পর একে অপরকে বাহু দ্বারা 
ঘিরে ফেলেন । এমনকি তারা তাদের মাঝে ও নিকটতম আকাশের ফাকা 
জায়গা পূরণ করে ফেলেন । আল্লাহ্‌র যিকরকারীগণ যখন পৃথক হয়ে যায় 
তখন তারা আকাশমণ্ডলীতে আরোহণ করেন। তিনি বলেন, তখন আল্লাহ 
তাআলা তাদেরকে জিজ্ঞেস করেন, তোমরা কোখেকে আসছ? অথচ তিনি 
তাদের ব্যাপারে সর্বাধিক অবহিত । তখন তারা বলতে থাকেন, আমরা 
ভূমগ্তলে অবস্থানকারী আপনার বান্দাদের নিকট হ'তে আসছি, যারা 
আপনার তাসবীহ পড়ে, তাকবীর পড়ে, তাহলীল বলে (লা-ইলা-হা ইল্লাল্লা- 
হ-এর) যিকর করে, আপনার প্রশংসা করে এবং আপনার নিকট তাদের 
প্রত্যাশিত বিষয় প্রার্থনা করে । তখন আল্লাহ বলেন, আমার বান্দারা আমার 
নিকট কি প্রার্থনা করে? তারা বলেন, তারা আপনার নিকট আপনার জান্নাত 
প্রত্যাশী করে। তিনি বলেন, তারা কি আমার জান্নাত প্রত্যক্ষ করেছে? তারা 
বলেন, না; হে আমাদের রব! তিনি বলেন, তারা যদি আমার জান্নাত 
আশ্রয় চায়। তিনি বলেন, কি বিষয় হ'তে তারা আমার নিকট আশ্রয় চায়? 
তারা বলেন, হে আমাদের রব! আপনার জাহান্নাম হ'তে (মুক্তির জন্য)। 
তিনি বলেন, তারা কি আমার জাহান্নাম প্রত্যক্ষ করেছে? তারা বলেন, না; 
তারা প্রত্যক্ষ করেনি । তিনি বলেন, তারা যদি আমার জাহান্নাম প্রত্যক্ষ 
করত তাহ*লে কী করত? তারা বলেন, তারা আপনার নিকট ক্ষমা প্রার্থনা 
করে। তিনি বলেন, তখন আল্লাহ বলবেন, আমি তাদের মার্জনা করে 
দিলাম এবং তারা যা প্রার্থনা করছিল আমি তা তাদের প্রদান করলাম । আর 
তারা যা হ'তে আশ্রয় চেয়েছিল আমি তা থেকে তাদের মুক্তি দিলাম । 














Contents 


35... মুমিন কিভাবে দিন-রাত অতিবাহিত করবে... রি 


অতঃপর তারা বলবে, হে আমাদের রব! তাদের মাঝে তো অমুক পাগী 
বান্দা ছিল, যে তাদের সাথে বৈঠকের নিকট দিয়ে যাওয়ার প্রাক্কালে 
বসেছিল । রাসূল (ছাঃ) বলেন, তখন আল্লাহ বলবেন, আমি তাকেও মাফ 
নিভিয়ে নামার সরা ols 


“Zz 


ME EO এ 
১৫3 509 ৮ 2০ ৮ ৫০০০ ০৩5 2 পি SS: 
রি 591 ৩ 17:49 ৫9 Ny 20 ৮55১০ 526 এ 
| 19১ 5৩ ৷ ০৮০) ‘আমি কি তোমাদের আমলসমূহের সর্বোত্তমটি 

সম্পর্কে তোমাদেরকে অবহিত করবো না, যা তোমাদের প্রভুর নিকট 

রূপা দান করার চেয়ে এবং যুদ্ধে অবতীর্ণ হয়ে তোমাদের শক্রুদের হত্যা 


করা এবং তোমাদের নিহত হওয়ার চেয়ে উত্তম? ছাহাবীগণ বলেন, হে 
আল্লাহর রাসূল! সেটি কী? তিনি বলেন, আল্লাহ্‌র যিকির’ ।১১ 


হাদীছে কুদসীতে আল্লাহ বলেন, 995313 ৫ (এ) ৫ ০৩০ ৩৮ ০৬ 
HORI od 3 ES ০৪ ও ৩৫১১৮ 


Fe 


০ 


0১ পর ০০5 NG 90১ SCTE 2৭ OH এ) ক 7০ 
295 ৰ 513 5৮ এ ২ ‘আমি সে রকমই, যে রকম 
বান্দা আমার প্রতি ধারণা রাখে । আমি বান্দার সঙ্গে থাকি যখন সে আমাকে 
স্মরণ করে। যদি সে মনে মনে আমাকে স্মরণ করে, আমিও স্বয়ং তাকে 
স্মরণ করি। আর যদি সে জন-সমাবেশে আমাকে স্মরণ করে, তবে আমিও 
তাদের চেয়ে উত্তম সমাবেশে তাকে স্মরণ করি। যদি সে আমার দিকে এক 
বিঘত এগিয়ে আসে, তবে আমি তার দিকে এক হাত এগিয়ে যাই, যদি সে 
আমার দিকে এক হাত অগ্রসর হয়; আমি তার দিকে দু'হাত এগিয়ে যাই। 
আর সে যদি আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে যাই’ 1১১১ 





১১২. মুসলিম হা/২৬৮৯; মিশকাত হা/২২৬৭; ছহীহ আত-তারগীব হা/১৫০২। 
১১৩. তিরমিযী হা/৩৩৭৭; ইবনু মাজাহ হা/৩৭৯০; মিশকাত হা/২২৬৯। 
১১৪. বুখারী হা/৭৪০৫; মিশকাত হা/২২৬৪; ছহীহ আত-তারগীব হা/১৪৮৭ ৷ 


Contents 


36... মুমিন কিভাবে দিন-রাত অতিবাহিত করবে. os 
এরপর রাসূল (ছাঃ) যিকরকারী ও যে ব্যক্তি যিকর করে না তার উদাহরণ 
দিয়ে বলেন, -০-24 2 9 45% ৩ A এর) 5৫ ও }% ‘যে 
তার প্রতিপালকের যিকর করে, আর যে যিকর করে না, তাদের উপমা হ’ল 
জীবিত ও মৃত ব্যক্তির ন্যায়’ ।+১৫ অন্যত্র তিনি বলেন, $৯ 550 এ 1০ 
ely LA 02 ob dn 29৫ ও আআ ০9 a dl ‘যে ঘরে 
আল্লাহকে স্মরণ করা হয় এবং যে ঘরে আল্লাহকে স্মরণ করা হয় না এরূপ 
দু'টি ঘরের তুলনা করা যায় জীবিত ও মৃতের সঙ্গে" ।+১৬ 

মানুষকে সর্বাবস্থায় আল্লাহ্‌র যিকর করতে হবে। এমনকি ভুলে যাওয়ার 
সময়ও আল্লাহকে স্মরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, 5১1 
EG 1G Ln CGD ৪০ A ৩ এ 05 ০৮৫19 9৫ ‘আৰৱ তুমি 
তোমার পালনকর্তাকে স্মরণ কর যখন তুমি ভুলে যাও এবং বল নিশ্চয়ই 


আমার প্রভু আমাকে এর চাইতে নিকটতম সত্যের দিকে পথপ্রদর্শন করবেন’ 
(কাহফ ১৮/২৪) । আর আল্লাহ্‌র স্মরণ থেকে বিস্মৃত হ’লে মানুষ ক্ষতির মধ্যে 


পতিত হয়। আল্লাহ বলেন, SEY SIPS I Tl এ ও 
Syl ৮১ Cb ১ এজ L4G dl ১ ৮6 "হে মুমিনগণ! 
তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ 
থেকে উদাসীন না করে। আর যারা এরূপ করে তারাই তো ক্ষতিগ্রস্ত’ 
(মুনাফিকুন ৬৩/৯) । 

ক. সকাল-সন্ধ্যায় যিকর করা : সকাল-সন্ধ্যা সর্বদা আল্লাহ্র যিকর করা 
৩-০ ‘অতএব তোমরা আল্লাহ্‌র তাসবীহ বর্ণনা কর যখন সন্ধ্যায় 
উপনীত হবে এবং সকালে উঠবে’ (রম ৩০/১৭) তিনি আরো বলেন, 33 
9 ০৬ 2০91735 ৩4৫ ‘আর তোমার প্রভুকে বেশী বেশী স্মরণ 





১১৫. বুখারী হা/৬৪০৭; মিশকাত হা/২২৬৩,; ছহীহ আত-তারগীব হা/১৫০২। 
১১৬. মুসলিম হা/৭৭৯; ছহীহ আত-তারগীব হা/৪৩৮। 


Contents 


কর এবং সন্ধ্যায় ও সকালে তার মহিমা বর্ণনা কর’ (আলে ইমরান ৩/৪১) । 
অন্যত্র তিনি বলেন, - ১ ১৩৬ 3 4০৭ ৮:০৫ “আর সন্ধ্যায় ও 
সকালে তোমার রবের প্রশংসা ও মহিমা বর্ণনা কর’ (মুমিন ৪০/৫৫) । 
সকাল-সন্ধ্যায় নিম্নোক্ত যিকর ও তাসবীহ সমূহ পাঠ করা যায়। ১. 
আয়াতুল কুরসী তেলাওয়াত করা ।১১ ২. সূরা ইখলাছ, ফালাক ও নাস 
তিনবার করে পাঠ করা ।১৯৮ ৩. এই দোআ পাঠ করা, 
এ ও ০৮০ খু ও এ) 5০ এ ৪00 এডি ৩ 
৬৬০৮ by LAA HB cE YS ৩৬ ৮) এপ) এ 
৩৭ ১৮৮৮0 5 ০ ৪3 ০ Le এ উঠি ও ৩ ১৮০ el 
20 0 GUE, ১0 ৪2০০ ৮৫09 1440৭ 
“আমরা এবং সমগ্র জগৎ আল্লাহ্র উদ্দেশ্যে সন্ধ্যায় প্রবেশ করলাম । সমস্ত 
প্রশংসা আল্লাহ্‌র জন্য । তিনি ব্যতীত ইবাদতের যোগ্য কোন মাবুদ নেই। 
তিনি এক, তার কোন শরীক নেই । রাজত্ব তারই এবং প্রশংসা মাত্রই তার। 
তিনি সকল বিষয়ে ক্ষমতাবান । হে আল্লাহ! আমি তোমার নিকট এ রাতের 
মঙ্গল চাই এবং এ রাতে যা আছে, তার মঙ্গল কামনা করি । আমি আশ্রয় 
চাই এ রাতের অমঙ্গল হ'তে এবং এ রাতে যে অমঙ্গল রয়েছে তা হ'তে। 
হে আল্লাহ! আমি তোমার নিকট আশ্রয় চাই অলসতা, বার্ধক্য ও বার্ধক্যের 
অপকারিতা, দুনিয়ার ফিৎনা ও কবরের শাস্তি হ'তে" ।+১৯ 
৪. রাসূলুল্লাহ (ছাঃ) সকালে বলতেন, 34) ৮০১5৫ ৩ ৩৬ 44 
এ £ ৬০19 ০৮: ৩৪ ৮ ‘হে আল্লাহ! তোমার সাহায্যে আমরা 
সকালে উঠি আবার তোমার সাহায্যেই সন্ধ্যায় উপনীত হই । তোমার নামে 
আমরা বেঁচে থাকি এবং তোমার নামেই মৃত্যুবরণ করি। তোমারই নিকট 
আমাদের প্রত্যাবর্তন’ সন্ধ্যায় বলতেন, ৬১ ৬৮ ৬০১ ৩ ৩৮0 








১১৭. সিলসিলা ছহীহাহ হা/৩১৬২; ছহীহ আত-তারগীব হা/৬১০। 

১১৮. আবুদাউদ হা/৫০৮২; তিরমিযী হা/৩৫৭৫ নাসাঈ হা/৫৪২৮, সনদ হাসান। 

১১৯. মুসলিম হা/২৭২৩; মিশকাত হা/২৩৮১, “সকাল-সন্ধ্যায় ও নিদ্রা যাওয়ার সময় কি বলবে’ 
অনুচ্ছেদ । 


Contents 


-১৮৯ ঞ ৩. 219 ৬, 5 ‘হে আল্লাহ! তোমার সাহায্যে আমরা সন্ধ্যায় 
উপনীত হই আবার তোমার সাহায্যে সকালে উঠি। তোমার নামে আমরা 
বেঁচে থাকি, তোমার নামে মৃত্যুবরণ করি এবং তোমার নিকট রয়েছে 
আমাদের পুনরুথান' ।৯২০ 
৫. সাইয়েদুল ইস্তেগফার পাঠ করা : রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, “যে ব্যক্তি 
নিবিষ্ট মনে উক্ত দো“আ দিবসে পাঠ করবে এবং সন্ধ্যার পূর্বে মারা যাবে 
সে ব্যক্তি জাননাতীদের অন্তর্ভুক্ত হবে । আর যে ব্যক্তি ইয়াকনীনের সাথে উক্ত 
দো'আ রাতে পাঠ করবে এবং সকাল হওয়ার আগে মারা যাবে, সেও 
জান্নাতীদের অন্তর্ভুক্ত হবে’ ।১১ 
এ১$০ এটি উঠি BE উঠি অল of YY ০৪ fh 
(০ এ oy একে ৩ তত ০ Cl ১১৮ পুন 5 BEY 
17055255568 
“হে আল্লাহ! তুমি আমার পালনকর্তা ৷ তুমি ব্যতীত কোন উপাস্য নেই। তুমি 
আমাকে সৃষ্টি করেছ। আমি তোমার দাস। আমি আমার সাধ্যমত তোমার 
নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের 
অনিষ্ট হ'তে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। আমি আমার উপরে 
তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গোনাহের স্বীকৃতি 


দিচ্ছি। অতএব তুমি আমাকে ক্ষমা কর। কেননা তুমি ব্যতীত পাপসমূহ 
ক্ষমা করার কেউ নেই’ । 


052 & ০৬০০ ০০০৭০ BOE 
৬. সুবৃহা-নাল্লা-হি ওয়া বিহামৃদিহী, সুবৃহা-নাল্লা-হিল 'আযীম। অথবা 
সকালে ও সন্ধ্যায় ১০০ বার করে 'সুবহা-নাল্লা-হি ওয়া বিহামদিহী' পড়বে । 
“হাপবিত্র আল্লাহ এবং সকল প্রশংসা তার জন্য ৷ মহাপবিভ্র আল্লাহ, যিনি 


মহান’ এই দো'আ পাঠের ফলে তার সকল গোনাহ ঝরে যাবে । যদিও তা 
সাগরের ফেনা সমতুল্য হয়”। রাসূলুল্লাহ (ছাঃ) এই দোআ সম্পর্কে বলেন 





১২০. আবুদাউদ হা/৫০৬৮; তিরমিযী হা/৩৩৯১; ইবনু মাজাহ হা/৩৮৬৮; মিশকাত হা/২৩৮৯, 
সনদ ছহীহ। 
১২১. বুখারী হা/৬৩০৬; আবুদাউদ হা/৫০৭০; মিশকাত হা/২৩৩৫, ‘তওবা ও ইস্তিগফার' অনুচ্ছেদ । 


Contents 


39... মুমিন কিভাবে দিন-রাত অতিবাহিত করবে... ৩৯ 


যে, দু'টি কালেমা রয়েছে, যা রহমানের নিকটে খুবই প্রিয়, ₹ৰালে বলত 
খুবই হালকা এবং মীযানের পাল্লায় খুবই ভারী। তাহ'ল সুবৃহা-নাল্লা- 
হি, 


সকাল-সন্ধ্যায় পাঠ করার আরো অনেক দো'আ, যিকর ও তাসবীহ- 
তাহলীল রয়েছে। উদাহরণ স্বরূপ এখানে কয়েকটি উল্লেখ করা হ'ল । 


খ. সর্বাবস্থায় যিকর করা : সর্বদা সর্বাবস্থায় আল্লাহ্‌র যিকর করা মুমিনের 
জন্য অবশ্য করণীয়। আল্লাহ বলেন, 191১5; 2 এ রি nl 
-%১৯ ‘যারা দাড়িয়ে, বসে ও শুয়ে সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করে' 
(আলে ইমরান ৩/১৯১) । রাসূলুল্লাহ (ছাঃ) সর্বদা আল্লাহ্‌র যিকর করতেন। 

আয়েশা (রাঃ) বলেন, (৫ গতি ALT lg ae dS চি ৩৬ 
sl ‘নবী করীম (ছাঃ) সর্বক্ষণ (সর্বাবস্থায়) আল্লাহ্র যিকির করতেন” ।১২৩ 
যিকর কিভাবে করবে : ‘যিকর’ হ'ল ইবাদত, যা অবশ্যই সুন্নাতী তরীকায় 
করতে হবে। এটা নীরবে চুপে চুপে করতে হবে। মহান আল্লাহ বলেন, 1১০১ 
চুপে চুপে’ (আ'রাফ ৭/৫৫)। তিনি আরো বলেন, ৬. *৪ ৩4৫) ৮৪১? 
LAL ৩০ LGU JU GALL এ ৩৮ পে 35: ও CS 
“তোমার প্রতিপালককে স্মরণ কর মনে মনে কাকুতি-মিনতি ও ভীতি 


সহকারে অনুচ্চস্বরে সকালে ও সন্ধ্যায়। আর তুমি উদাসীনদের অন্তর্ভূক্ত 
হয়ো না’ (আ'রাফ ৭/২০৫)। 


কুরআন ও হাদীছে উল্লিখিত বাক্য দ্বারা যিকর করতে হবে । শুধু ‘আল্লাহ’ 
‘আল্লাহ’ যিক্র করা বিদ'আত ও শরী“'আত বিরোধী কাজ । আর সর্বোত্তম 


যিক্র হচ্ছে, bl y 4 y ‘লা ইলা-হা ইল্লাল্লা-হু' বলা 1১২৪ 





১২২. বুখারী হা/৭৫৬৩ ‘তাওহীদ’ অধ্যায়; মিশকাত হা/২২৯৬-৯৮, “দো'আ সমূহ’ অধ্যায়, 
“তাসবীহ, তাহমীদ, তাহলীল ও তাকবীর পাঠের ছওয়াব’ অনুচ্ছেদ । 

১২৩. মুসলিম হা/৩৭৩; আবৃদাউদ হা/১৮; তিরমিযী হা/৩৩৮৪; ইবনু মাজাহ হা/৩০২; 
মিশকাত হা/8৫৬। 

১২৪. তিরমিযী, মিশকাত হা/২৩০৬। 


Contents 


40... মুমিন কিভাবে দিন-রাত অতিবাহিত করবে. রী 
উল্লেখ্য যে, বর্তমানে আমাদের দেশে প্রচলিত অধিকাংশ যিকরই নিজেদের 
রচিত। কুরআন হাদীছে যার কোন ভিত্তি নেই । অথচ এগুলির মাধ্যমেই 
মজলিসকে সরগরম রাখা হচ্ছে। ভক্তরা আবেগতাড়িত হয়ে এ সমস্ত 
যিকিরে বেশামাল হয়ে পড়ে । এসবই বিদ'আত । এগুলি পরিহার করা 
যরূরী। তাছাড়া উচ্চৈঃস্বরে সম্মিলিত যিকির জঘন্য বিদ“আত । আল্লাহ 
তাআলা এ ধরনের যিকির থেকে নিষেধ করেছেন’ (আ'রাফ ৭/২০৫)। 

গ. দরূদ পাঠ করা : রাসূল (ছাঃ)-এর উপরে দরূদ পাঠ করা দো‘আ কবুল 
হওয়া ও আল্লাহ্র রহমত লাভের মাধ্যম ৷ নবীর উপরে দরূদ পাঠের জন্য 
স্বয়ং আল্লাহ নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ৮ ৩১০ 4১) এ| ৩) 
-৩2:514০5 44519 সন পে পি ৫ নিশ্চয়ই আল্লাহ ও তার 
ফেরেশতাগণ নবীর প্রতি দরূদ প্রেরণ করেন। (অতএব) হে মুমিনগণ! 
তোমরা তার প্রতি দরূদ ও সালাম প্রেরণ কর’ (আহযাব ৩৩/৫৬)। ইমাম 
তিরমিযী (রহঃ) বলেন, এখানে আল্লাহ্‌র দরূদ অর্থ রহমত বর্ষণ করা এবং 
ফেরেশতাদের দরূদ অর্থ মাগফিরাত কামনা করা ।১ ইমাম বুখারী (রহঃ) 
বলেন, আল্লাহ্‌র দরূদ অর্থ ফেরেশতাগণের নিকটে তার প্রশংসা করা এবং 
ফেরেশতাদের দরূদ অর্থ তার জন্য দোআ করা ১২৬ 


দরূদ পাঠের ফযীলত সম্পর্কে রাসূল (ছাঃ) বলেন, ৪১৮০ 492 ৬: ১ 
SES ০৬০৮ 25 ক LLL কি 2 এডি di ৬৩ ৪০ 
০0 ৮৮6 “যে ব্যক্তি আমার উপর একবার দরূদ পাঠ করবে আল্লাহ 


তা'আলা তার উপর দশবার রহমত নাযিল করবেন, তার দশটি শুনাহ মিটিয়ে 
দেওয়া হবে এবং তার জন্য দশটি মর্যাদা উন্নীত করা হবে’ ৯৭ 


উল্লেখ্য, দরূদ বলতে “দরূদে ইবরাহীম’ উদ্দেশ্য, যা ছালাতের শেষ বৈঠকে 
পড়া হয়। বর্তমানে দরূদের নামে নিজেদের বানানো দরূদ যেমন 
“আল্লাহুম্মা ছাল্লি “আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ... “ইয়া নবী সালা-মু 





১২৫. তিরমিযী হা/৪৮৫-এর আলোচনা দ্রঃ । 

১২৬. বুখারী তরজমাতুল বাব-১০; ফতহুল বারী ৮/৫৩৩; ইবনে কাছীর ৬/৪৫৭, সূরা আহযাব 
৫৬ আয়াতের তাফসীর দ্রঃ । 

১২৭. নাসাঈ হা/১২৯৭; মিশকাত হা/৯২২; ছহীহ আত-তারগীব হা/১৬৫৭-৫৮। 


Contents 


4]... মুমিন কিভাবে দিন-রাত অতিবাহিত করবে bi 
অনল"... ইত্যাদি পাঠ করা হয়, যা বিদ'আত ও শরী‘আত বিরোধী 
কাজ। এগুলি সর্বতোভাবে পরিত্যাজ্য ৷ 

ঘ. ছালাত পরবর্তী দো'আ ও যিকর সমূহ : ছালাতের সালাম ফিরানোর 
পরে তাসবীহ-তাহলীল ও দো'আ করা অত্যন্ত ফযীলতপূর্ণ। নিয়ে কিছু 
দোআ ও যিকর উল্লেখ করা হ'ল ।- 


282০1 এ ১৫ 58 824 তরি, 

“আল্লাহ সবার চেয়ে বড়। আমি আল্লাহ্‌র নিকটে ক্ষমা প্রার্থনা করছি।১৮ 
03 ০১৬15 0 ০593 9 3 গস সোনি তা 
“হে আল্লাহ! আপনিই শান্তি, আপনার থেকেই আসে শান্তি। বরকতময় 

আপনি, হে মর্যাদা ও সম্মানের মালিক’ ।১২৯ 

212 Ey 
SY 8755 এক পপ ll -%৬ y J ১? ০৮১ 49 ০৩ 
bE 5 ০০ ৩৭ পে এ CHS 5 ২ 0 ০০৩ ০১৫) 
Et OE 
‘নেই কোন উপাস্য আল্লাহ ব্যতীত, যিনি একক ও শরীকবিহীন। তারই 
জন্য সকল রাজত্ব ও তারই জন্য যাবতীয় প্রশংসা । তিনি সকল কিছুর 
উপরে ক্ষমতাশালী। নেই কোন ক্ষমতা, নেই কোন শক্তি, আল্লাহ 
ব্যতীত’ |১৩ “হে আল্লাহ! আপনাকে স্মরণ করার জন্য, আপনার শুকরিয়া 
আদায় করার জন্য এবং আপনার সুন্দর ইবাদত করার জন্য আমাকে 
সাহায্য করুন” ।১৩১ “হে আল্লাহ! আপনি যা দিতে চান, তা রোধ করার কেউ 
নেই এবং আপনি যা রোধ করেন, তা দেওয়ার কেউ নেই। কোন 


সম্পদশালী ব্যক্তির সম্পদ কোন উপকার করতে পারে না আপনার রহমত 
ব্যতীত’ ৷ ১৩২ 





১২৮. মুত্তাফাক্‌ “আলাইহ, মিশকাত হা/৯৫৯, ৯৬১ “ছালাত পরবর্তী যিকর’ অনুচ্ছেদ । 
১২৯. মুসলিম, মিশকাত হা/৯৬০। 

১৩০. মুসলিম, মিশকাত হা/৯৬৩, ‘ছালাত’ অধ্যায়, “ছালাতের পর যিকর’ অনুচ্ছেদ । 
১৩১. আহমাদ, আবুদাউদ, নাসাঈ, মিশকাত হা/৯৪৯। 

১৩২. মুত্তাফাক্‌ “আলাইহ, মিশকাত হা/৯৬২। 


Contents 


8. সুবহা-নাল্লা-হ “পবিত্রতাময় আল্লাহ’ (৩৩ বার)। আলহামৃদুলিল্লা-হ 
“যাবতীয় প্রশংসা আল্লাহ্‌র জন্য’ (৩৩ বার) । আল্লাহু আকবার “আল্লাহ সবার 


চেয়ে বড়’ (৩৩ বার) এবং একবার- 4৫4 33৮ 3 5554১০১ 
2৮ 5 রে ৫ এ 2 Lah ৩০ “নেই কোন উপাস্য একক 
আল্লাহ ব্যতীত; তার কোন শরীক নেই। তারই জন্য সমস্ত রাজত্ব ও তারই 
জন্য যাবতীয় প্রশংসা ৷ তিনি সকল কিছুর উপরে ক্ষমতাশালী । অথবা আল্লা- 
হু আকবার (৩৪ বার)।১৩১ রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, “যে ব্যক্তি প্রত্যেক 
ফরয ছালাতের পর উক্ত দো'আ পাঠ করবে, তার সকল গোনাহ মাফ করা 
হবে । যদিও তা সাগরের ফেনা সমতুল্য হয়’ ।**8 


৫. আয়াতুল কুরসী পাঠ করা : রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, প্রত্যেক ফরয 
ছালাত শেষে আয়াতুল কুরসী পাঠকারীর জান্নাতে প্রবেশ করার জন্য আর 
কোন বাধা থাকে না মৃত্যু ব্যতীত’ ।৯* শয়নকালে পাঠ করলে সকাল পর্যন্ত 
তার হেফাযতের জন্য একজন ফেরেশতা পাহারায় নিযুক্ত থাকে । যাতে 
শয়তান তার নিকটবর্তী হ'তে না পারে? ৷”** 


Ae ১০৮ ৫, 5৫ ANE ৬15 পাপা ০৮৩ ৬ রি 7 023 
১745 4৯১ 53 এ ০99 > ১০৬ ০০৩৯ al ০৬৮ 1 
৭৮5 


মহাপবিত্র আল্লাহ এবং সকল প্রশংসা তার জন্য । তার সৃষ্টিকুলের সংখ্যার 
সমপরিমাণ, তার সত্তার সন্তুষ্টির সমপরিমাণ এবং তার আরশের ওযন ও 
মহিমাময় বাক্য সমূহের ব্যাপ্তি সমপরিমাণ? ।১১ 


এত ও SS Lv 


“হে আল্লাহ! তুমি আমাকে জান্নাতে প্রবেশ করাও এবং জাহান্নাম থেকে 
মুক্তি দাও”! ৯৩৮ 


১৩৩. মুসলিম, মিশকাত হা/৯৬৬-৬৭, ‘ছালাত’ অধ্যায়, “ছালাত পরবর্তী যিকর’ অনুচ্ছেদ । 

১৩৪. মুসলিম, মিশকাত হা/৯৬৭। 

১৩৫. সিলসিলা ছহীহাহ হা/৯৭২। 

১৩৬. বুখারী হা/২৩১১, ৩২৭৫, ৫০১০; মিশকাত হা/৯৭৪, “ছালাত” অধ্যায়; মিশকাত 
হা/২১২২-২৩ “কুরআনের ফাযায়েল” অধ্যায় । 

১৩৭. মুসলিম, মিশকাত হা/২৩০১ “দোআ সমূহ’ অধ্যায়, “তাসবীহ ও হামদ পাঠের ছওয়াব’ 
অনুচ্ছেদ; আবুদাউদ হা/১৫০৩। 





Contents 
এটি? 4০9 এক? sgh ML AAA 
‘হে আল্লাহ! আমি তোমার নিকটে সুপথের নির্দেশনা, পরহেযগারিতা, 
পবিত্ৰতা ও সচ্ছলতা প্রার্থনা করছি’ ।**৯ 


I ০ ৬০৪ ily ৩এ০ ১৮ ৬১০ i 5 
“হে আল্লাহ! আপনি আমাকে হারাম ছাড়া হালাল দ্বারা যথেষ্ট করুন এবং 
আপনার অনুগ্রহ দ্বারা আমাকে অন্যদের থেকে মুখাপেক্ষীহীন করুন! রাসূল 


(ছাঃ) বলেন, এই দো'আর ফলে পাহাড় পরিমাণ খণ থাকলেও আল্লাহ 
তার খণ মুক্তির ব্যবস্থা করে দেন’ ২০ 

পু লতি টে ES 2 থয ও ARE 
“আমি আল্লাহ্র নিকটে ক্ষমা প্রার্থনা করছি। যিনি ব্যতীত কোন উপাস্য 
নেই। যিনি চিরঞ্জীব ও বিশ্বচরাচরের ধারক । আমি অনুতপ্ত হৃদয়ে তার 
দিকে ফিরে যাচ্ছি বা তওবা করছি'। এই দো'আ পড়লে আল্লাহ তাকে 
ক্ষমা করেন, যদিও সে জিহাদের ময়দান থেকে পলাতক হয়’ ৷ 
রাসূলুল্লাহ (ছাঃ) দৈনিক ১০০ বার করে তওবা করতেন’ ৯২ 
১১. রাসূলুল্লাহ (ছাঃ) প্রত্যেক ছালাতের শেষে সূরা ‘ফালাক’ ও “নাস; 
পড়ার নির্দেশ দিতেন।** তিনি প্রতি রাতে ঘুমাতে যাওয়ার সময় সূরা 
ইখলাছ, ফালাক ও নাস পড়ে দু'হাতে ফুঁক দিয়ে মাথা ও চেহারাসহ 
সাধ্যপক্ষে সমস্ত শরীরে হাত বুলাতেন। তিনি এটি তিনবার করতেন ।১১৪ 
১২. তওবা ও ইস্তেগফার করা : 


মানুষ জেনে, না জেনে, বুঝে না বুঝে অনেক সময় পাপ কাজ করে ফেলে । 
তাই এই পাপ থেকে পরিত্রাণ লাভের উপায় হচ্ছে তওবা করা এবং আল্লাহ্‌র 


BS 





১৩৮. তিরমিযী, মিশকাত হা/২৪৭৮ “দোআ সমূহ’ অধ্যায়, ‘আশ্রয় প্রার্থনা’ অনুচ্ছেদ । 

১৩৯. মুসলিম, মিশকাত হা/২৪৮৪ অধ্যায়-এ, ‘সারগর্ভ দো‘আ’ অনুচ্ছেদ । 

১৪০. তিরমিযী, মিশকাত হা/২৪৪৯, “দো'আ সমূহ’ অধ্যায়, বিভিন্ন সময়ে বিভিন্ন দোআ" 
অনুচ্ছেদ; ছহীহাহ হা/২৬৬। 

১৪১. তিরমিযী, আবুদাউদ, মিশকাত হা/২৩৫৩ ‘দো‘আসমূহ’ অধ্যায়, “ক্ষমা প্রার্থনা ও তওবা 
করা’ অনুচ্ছেদ; সিলসিলা ছহীহাহ হা/২৭২৭। 

১৪২. মুসলিম, মিশকাত হা/২৩২৫ “ক্ষমা প্রার্থনা ও তওবা করা’ অনুচ্ছেদ । 

১৪৩. আবুদাউদ, নাসাঈ, মিশকাত হা/৯৬৯, ‘ছালাত’ অধ্যায়, ছালাত পরবর্তী যিকর’ অনুচ্ছেদ । 

১৪৪. মুত্তাফাক্‌ “আলাইহ, মিশকাত হা/২১৩২ “কুরআনের ফাযায়েল' অধ্যায় । 


Contents 


4... মুমিন কিভাবে দিন-রাত অতিবাহিত করবে ৪88 
কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ বলেন, -৫:») 5৪ dl ঘর 31 Ll 
‘এবং আল্লাহ্র নিকট ক্ষমা প্রার্থনা কর। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও 
দয়াবান’ (বাকারাহ ২/১৯৯; মুষ্যাম্মিল ৭৩/২০) । তিনি আরো বলেন, ৩9 
3491405 174324 ‘এবং এ মর্মে যে, তোমরা তোমাদের 
প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা কর ও তার দিকে ফিরে যাও’ (হৃদ ১১/২)। 
রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, + 752৮1 ও 4 ০ এ 88০0 ও 5 
৫ ০ আল্লাহ্‌র কসম! আমি প্রতিদিন ৭০ বারেরও অধিক তওবা 
করি এবং আল্লাহ্‌র নিকট গুনাহের জন্য ক্ষমা চাই’ ।১%৫ অন্য হাদীছে ১০০ 


বারের কথা এসেছে ।১৬ এখানে ৭০ বা ১০০ বার দ্বারা সংখ্যা উদ্দেশ্য নয়; 
বরং উদ্দেশ্য হ'ল বেশী বেশী তওবা করা । 


পাপ করার পর আল্লাহ্র কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেন। আল্লাহ 
তা'আলা বলেন, 4409 ০১৫০ ০ যা৷ 3 df Abs না 





০] শে 2৯ এ ৩ ১১: ‘এরা কি জানে না যে, আল্লাহ তার 
বান্দাদের তওবা কবুল করেন এবং ছাদাক্বা গ্রহণ করে থাকেন। আর 
আল্লাহই একমাত্র সেই মহান সত্তা যিনি তওবা কবুলকারী, পরম দয়াবান' 
(তওবা ৯/১০৪)। অন্যত্র তিনি বলেন, ৮২২: ৯১৩ ১০ হা 2 ০1 ৯১ 
৩১% ৮ ৮2 ০এ। ৩ ‘তিনিই সেই মহান সত্তা, যিনি তার 
বান্দাদের তওবা কবুল করেন এবং অপরাধ ক্ষমা করে দেন। তোমরা যা 
কিছুই করো সবই তিনি অবহিত" (শুরা ৪২/২৫)। 

পাপ করার পর তওবা না করলে তাকে যালেম বলে আল্লাহ অভিহিত 
করেছেন। তিনি বলেন, 3১: ৯ ৬১4১ ২৫ 222 যারা তওবা 
করবে না তারা যালিমদের অন্তর্ভুক্ত’ (হজুরাত ৪৯/১১)। পক্ষান্তরে আল্লাহ 
বান্দার তওবায় অত্যন্ত খুশী হন। রাসূল (ছাঃ) বলেন, 





১৪৫. বুখারী, রিয়াযুছ ছালেহীন হা/১৩; মিশকাত হা/২৩২৩। 
১৪৬. মুসলিম; রিয়াযুছ ছালেহীন হা/১৪ । 


Contents 

be A 135 ৮৯ ও ৯৯০ তা পন ৬ HR ৮৮ এস এ 
৫০৯ ভর কি ১ 2 BELG AG ক Lub le Ho, 
LF CLE UG ও শর্ত cdl SEG ও) তে ০৩ 2 ০৮৭ 
LLL 250 (পুল Bo) ie) 223 ০৮ ৬০ এত হন) 

7507 STG ০৮ ০ এ এ ESE 99 2050 
‘আল্লাহ তা'আলা তীর মুমিন বান্দার তওবার কারণে এঁ ব্যক্তির চেয়েও 
অধিক আনন্দিত হন, যে লোক ছায়া-পানিহীন আশঙ্কাপূর্ণ বিজন মাঠে 
ঘুমিয়ে পড়ে এবং তার সাথে থাকে খাদ্য-পানীয় সহ একটি সওয়ারী। 
এরপর ঘুম হ'তে জেগে দেখে যে, সওয়ারী কোথায় অদৃশ্য হয়ে গেছে। 
তারপর সে সেটি খুঁজতে খুঁজতে তৃষ্ণার্ত হয়ে পড়ে এবং বলে, আমি আমার 
পূর্বের জায়গায় গিয়ে চিরনিদ্রায় আচ্ছন্ন হয়ে মারা যাব। (এ কথা বলে) সে 
মৃত্যুর জন্য বাহুতে মাথা রাখল । কিছুক্ষণ পর জাগ্রত হয়ে সে দেখল, 
পানাহার সামগ্রী বহনকারী সওয়ারীটি তার কাছে। (সওয়ারী এবং পানাহার 
সামগ্রী পেয়ে) লোকটি যে পরিমাণ আনন্দিত হয়, মুমিন বান্দার তওবার 
কারণে আল্লাহ তার চেয়েও বেশী আনন্দিত হন’ ।১* সুতরাং প্রত্যেক 
মুমিনের উচিত প্রতিদিন বেশী বেশী তওবা ও ইস্তেগফার করা, যাতে 
আল্লাহ খুশী হয়ে তাদের পাপসমূহ ক্ষমা করে দেন। 
১৩. ইলম অর্জন করা : 
নেক আমল করার জন্য ইলমের কোন বিকল্প নেই। কোন কাজ সম্পর্কে 
সঠিক জ্ঞান না থাকলে যেমন তা সুচারুরূপে করা যায় না তেমনি ইবাদত 
সম্পর্কে সম্যক জ্ঞান না থাকলে সে ইবাদত যথার্থরূপে আদায় করা যায় 
না। সেজন্য আল্লাহ্‌র নির্দেশ- 4 ১) 4] ১ ধাঁ ৬ ‘অতএব জেনে রাখ, 
নিঃসন্দেহে আল্লাহ ব্যতীত কোন সত্য ইলাহ নেই’ (মুহাম্মাদ ৪৭%/১৯)। রাসূল 
(ছাঃ) বলেন, ॥ 45 ৪৮ ২০০৯ ৮৮] ২4৬ প্রত্যেক মুসলিমের উপরে 


জ্ঞান অন্বেষণ করা ফরয’ ১৮ 





১৪৭. মুসলিম হা/২৭৪৪; মিশকাত হা/২৩৫৮; ছহীহুল জামে হা/৫০৩৩। 
১৪৮. ইবনু মাজাহ হা/২২৪; মিশকাত হা/২১৮, সনদ হাসান। 


Contents 


ইলমের গুরুত্ব সম্পর্কে আল্লাহ বলেন, ভি যিনি চিনি 


-১১এ & ‘বল, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান?’ (মার 
৩৯/৯)। তিনি অন্যত্র বলেন, 55 (5219 ৬৯৯0 ৪৫4৪ 3১ 
-১/809 ০০) “বল, অন্ধ ও চক্ষুম্মান কি সমান হ'তে পারে? আলো ও 
অন্ধকার কি এক হতে পারে?’ রোদ ১৩/১৬)। 

ইলম না থাকলে জাহান্নামে পতিত হওয়ার সম্ভাবনা থাকে । যেমন আল্লাহ 
পবিত্র কুরআনে জাহান্নামীদের উক্তি উল্লেখ করেছেন এভাবে- 1৫ 11519) 
এ ০৬০ উর 2 এর ৪৪ তারা আরও বলবে, যদি 
আমরা সেদিন (নবীদের কথা) শুনতাম এবং তা অনুধাবন করতাম, তাহ*লে 
আজ জাহান্নামীদের অন্তর্ভুক্ত হ'তাম না’ (মুলক ৬৭/১০)। সুতরাং আমল 
সম্পর্কে জানা ও তা না করার পরিণতি অবহিত হওয়ার জন্য ইলম অর্জন 
করা যরূরী। জ্ঞানার্জনের গুরুত্বের উপরে ভিত্তি করে ইমাম বুখারী (রহঃ) 
অনুচ্ছেদ রচনা করেছেন- 1:29 44 49 ৷ ০১ “কথা ও কর্মের 
পূর্বে জ্ঞানার্জন করা’ অনুচ্ছেদ ।*8* 

জ্ঞানার্জনের ফযীলত অত্যধিক । জ্ঞানের কারণেই আল্লাহ মানুষের মর্যাদা 
বৃদ্ধি করেন। আল্লাহ বলেন, রা] টি] 0809 4৫৮ IT 00 এ i 
- ৩ ৩ ঞ ০০০১ “তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং 
করবেন। তোমরা যা কর আল্লাহ সে সম্পর্কে পূর্ণ অবহিত' (মুজাদালাহ ৫৮/১১)। 
ইলম অর্জনের মর্যাদা সম্পর্কে রাসূল (ছাঃ) বলেন, এ এ ৬৫. ১৫ 
এ এ] ৩৪০৮ 5 ঞ॥ ০০ ৩০ এট ‘যে ব্যক্তি ইলম হাছিল করার 
উদ্দেশ্যে পথ চলবে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সুগম করে 
দিবেন’ ১৫০ অন্যত্র তিনি বলেন, & ৩11 (4 ৯ 54 08) ৩ ৮ 





১৪৯. বুখারী তরজমাতুল বাব নং-১০। 
১৫০. তিরমিযী হা/২৬৪৬; ইবনু মাজাহ হা/২২৩; ছহীহুল জামে হা/৬২৯৮। 


Contents 


i ১০০, jess 5: %৮৫ 


পু, টিন নি RE MEO 
করে আল্লাহ তা'আলা তা দ্বারা তাকে জান্নাতের কোন একটি পথে পৌছে 
দেন এবং ফেরেশতাগণ ইলম অন্বেষণকারীর উপর খুশি হয়ে নিজেদের 
ডানা বিছিয়ে দেন। এছাড়া আলেমদের জন্য আসমান ও যমীনের সকল 
অধিবাসী আল্লাহ্র নিকট দো‘আ ও প্রার্থনা করে। এমনকি পানির মধ্যে 
বসবাসকারী মাছও (তাদের জন্য দো‘আ করে)’ ।** 


দা পা ৯04১৯ 4০৮ 
০5০ পদ 02359 Eh এ “আল্লাহ ভালা 
আমার নিকট অহী প্রেরণ করেছেন এই মর্মে, যে ব্যক্তি ইলম হাছিলের 
লক্ষ্যে কোন পথ গ্রহণ করবে, তার জন্য আমি জান্নাতের পথ সহজ করে 
দেব এবং যার দুটি সম্মানিত বস্তু (দু'চক্ষু) আমি ছিনিয়ে নিয়েছি (অন্ধ 


করেছি) তার বদলে তাকে আমি জান্নাত দান করব । আর ইবাদত অধিক 
করার তুলনায় অধিক ইলম অর্জন করা উত্তম’ ৯৫২ 


অতএব প্রতিদিন অন্ততঃ ২-৫টি হাদীছ ও কুরআনের আয়াত অর্থসহ 
অধ্যয়ন করা এবং অন্যান্য ইসলামী বই অন্ততঃ ১০ পৃষ্ঠা পাঠ করার 
মাধ্যমে ইসলামী জ্ঞান বৃদ্ধির জন্য চেষ্টা করা প্রত্যেকের জন্য যরূরী । 


১৪. দাওয়াতী কাজ করা : 


ব্যক্তি, পরিবার ও সমাজ সংশোধনের অনন্য মাধ্যম হচ্ছে দাওয়াত। 
মানুষকে হকের পথে দাওয়াত দেওয়া ইসলামের নির্দেশ। আল্লাহ 


৮:0০ FS ১০৪০৮? ৩.4 এ 2০৮ ০৮? { Lege d of oie ০ 2৮০৫৮ 
বলেন, ০ ৩১৫% 22 ৩১৮৮3 2 এ] ৩১৪০৪ হা পিল IT 
-৩১4৪। ৯ ৩4,1, ৷ ‘আর তোমাদের মধ্যে একটা দল থাকা চাই, 








১৫১. আবুদাউদ হা/৩৬৪১; মিশকাত হা/২১২; ছহীহুল জামে" হা/৬২৯৭। 
১৫২. বায়হাকী, শু'আবুল ঈমান; মিশকাত হা/২৫৫; ছহীহুল জামে” হা/১৭২৭। 


Contents 


48... মুমিন কিভাবে দিন-রাত অতিবাহিত করবে ৪৮ 


যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে ও অন্যায় থেকে নিষেধ 
করবে । বস্তুতঃ তারাই হ'ল সফলকাম’ (আলে ইমরান ৩/১০৪) | অন্যত্র আল্লাহ 


বলেন, & ৩০০: ক ও Ud এ ঞ। ও] ৮9৮০ 45৬ 
50570 0 ৬৮ ‘বল, এটাই আমার পথ। আমি ও আমার অনুসারীগণ 
ডাকি আল্লাহ্‌র দিকে জাগ্রত জ্ঞান সহকারে । আল্লাহ পবিত্র। আর আমি 
অংশীবাদীদের অন্তর্ভূক্ত নই’ (ইউসুফ ১২/১০৮)। 

রাসূল (ছাঃ) বলেন, হা ১9 *০০1১৫% “একটি আয়াত জানা থাকলেও তা 
আমার পক্ষ থেকে তোমরা পৌছে দাও’ 1১৫৩ তিনি আরো বলেন, এ (১ » 
৬৪ ৮৯১০০ ০৮ CUS তে LG 2 Sl 0৮ wll La SO ৬ 
১০৬৪ শা ০ ৫০৫৩ dos 
.এ০ ৮ “যে ব্যক্তি মানুষকে হেদায়াত বা কল্যাণের দিকে আহ্বান করে, 


সে ব্যক্তি হেদায়াতের অনুসারী ব্যক্তির সমান নেকী পাবে। তবে 
হেদায়াতপ্রাপ্ত লোকদের নেকীতে কোন কম করা হবে না। আর যে ব্যক্তি 
লোকদেরকে গোনাহ বা গুমরাহীর দিকে আহ্বান করবে সেই ব্যক্তিকেও 
গুমরাহীর অনুগামীদের সমান গুনাহ দেওয়া হবে। এতে এ লোকদের 
গোনাহে কোন কম করা হবে না" ।৯৫৪ 
৬52 
রদ্শনকারী ব্যক্তি কল্যাণকারীর ন্যায় নেকীর অধিকারী হবে" ৷: অন্যত্র 
রাসূলুল্লাহ (ছাঃ) আলী (রাঃ)-কে লক্ষ্য করে বলেন, 35 dl ০০৬ ৩ 419 
01 ৮৩ ১০ ৬৫ 50০19 ১৬০ আল্লাহ্‌র কসম! তোমার মাধ্যমে 
মহান আল্লাহ কোন একজন লোককে হেদায়াত দিলে সেটা তোমার জন্য 
(মূল্যবান) লাল উটের চেয়েও উত্তম হবে’ ।১৫১ 





১৫৩. বুখারী হা/৩৪৬১; মিশকাত হা/১৮৭, ‘ইলম’ অধ্যায় । 

১৫৪. মুসলিম হা/২৬৭৪; মিশকাত হা/১৫৮। 

১৫৫. মুসলিম হা/১৮৯৩; মিশকাত হা/২০৯। 

১৫৬. বুখারী হা/৩০০৯, ৩৭০১, ৪২১০; মুসলিম হা/২৪০৬, রিয়াযুছ ছালেহীন হা/১৭৫। 


Contents 


তাই প্রত্যেক মুসলমানের জন্য করণীয় হ’ল যে যেখানে থাকে সেখানে 
দাওয়াতী কাজ করা। এতে নিজে উপকৃত হবে এবং ব্যক্তি, পরিবার ও 
সমাজ সংশোধিত হবে। 

খ. মু‘আমালাত : মানুষ ইবাদতের পরে জীবন ধারণের প্রয়োজনে যে 
কাজগুলি করে থাকে তাকে মু‘আমালাত হিসাবে এখানে উল্লেখ করা 
হয়েছে। এখানে উল্লেখযোগ্য কিছু বিষয় পেশ করা হ’ল ।- 

১. পানাহার করা : 

পানাহারের কিছু গুরুত্বপূর্ণ আদব বা শিষ্টাচার রয়েছে। নিম্নে সেগুলো 
উল্লেখ করা হ’ল ।- 

ক. হালাল ও পবিত্র রযী খাওয়া (বাক্বারাহ ২/১৬৮) ৷ খ. খাবার পূর্বে হাত 
ভালোভাবে ধোয়া ৷**' গ. ‘বিসমিল্লাহ’ বলে খাওয়া শুরু করা ।১” রাসূলুল্লাহ 
(ছাঃ) বলেছেন, ‘যখন তোমাদের কেউ আহার করে, তখন সে যেন 
বলে, এ। ৮--+ (বিসৃমিল্লাহ) ‘আল্লাহ্‌র নামে শুরু করছি’ ।*** ঘ. ডান হাত 
দিয়ে খাওয়া ও পান করা ।** ঙ. পাত্রের মধ্যস্থল থেকে না খাওয়া বরং 
নিজের পার্শ্ব থেকে খাওয়া ।১* চ. প্রথমে ‘বিসমিল্লাহ’ বলতে ভুলে গেলে 
স্মরণ হ’লে ১, =| ঠঠ। এ৷ ৮:-২ (বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখেরাহ্) 
বলা ।৯* অথবা এভাবে বলা, ১, > এ; এ এ৷ ৮: বিস্মিল্লা-হি ফী 
আওয়ালিহী ওয়া আ-খিরিহি) ‘খাওয়ার শুরু ও শেষ আল্লাহ্র নামে” ৯৬৩ ছ. 
প্লেট ও আঙ্গুল ভালভাবে চেটে খাওয়া ।৯৬১ জ. খাবার পড়ে গেলে তা উঠিয়ে 
পরিস্কার করে খেয়ে নেওয়া । কারণ সে জানে না কোন খাবারে বরকত 
আছে।১৬ ঝ. একাকী না খেয়ে একত্রে খাওয়া । এতে বরকত রয়েছে ।১ 





১৫৭. তুহফাতুল আহওয়ামী ৫/৪৮৫। 

১৫৮. আবুদাউদ হা/৩৭৬৭; ইরওয়া হা/১৯৬৫। 

১৫৯. আবুদাউদ হা/৩৭৬৭; ইবনু মাজাহ হা/৩২৬৪; তিরমিযী হা/১৮৫৮। 

১৬০. মুসলিম হা/২০২০; মিশকাত হা/৪ ১৬২। 

১৬১. বুখারী হা/৫৩৭৬, তিরমিযী হা/১৮০৫; মিশকাত হা/৪১৫৯, ৪২১১। 

১৬২. আবুদাউদ হা/৩৭৬৭; মিশকাত হা/৪২০২ ‘খাওয়া-দাওয়া’ অধ্যায়; ছহীহাহ হা/৩৪৪; 
ছহীহুল জামে” হা/১৩২৩; ইরওয়া হা/১৯৬৫। 

১৬৩. তিরমিযী হা/১৮৫৮; ইবনু মাজাহ হা/৩২৬৪; ছহীহাহ হা/১৯৮। 

১৬৪. মুসলিম হা/২০৩৪; আবুদাউদ হা/৩৮৪৫। 

১৬৫. মুসলিম হা/২০৩৪; তিরমিযী হা/১৮০৩। 


Contents 


এ. পান করার সময় পাত্রের বাইরে ৩ বার নিঃশ্বাস ফেলা ।*** ট. পানির 
পাত্রে বা খাবারে নিঃশ্বাস না ফেলা বা ফুঁক না দেওয়া।১ ঠ. দাড়িয়ে 


পানাহার না করা ।১৯ দুধ পান করার পর বলতে হয়, ১; 4৯ এ ১৫ 2৯ 
=“ আল্লাহুম্মা বা-রিক লানা ফীহি ওয়া যিদনা মিনহু)। অর্থ : ‘হে আল্লাহ! 
আমাদের জন্য এতে বরকত দান কর এবং তা বৃদ্ধি করে দাও" ৯ 

ড. পেটের একভাগ খাদ্য দিয়ে ও একভাগ পানি দিয়ে পূর্ণ করা এবং 
একভাগ শ্বাস-প্রশ্বাসের জন্য খালি রাখা ১১ ণ. কাত হয়ে বা ঠেস দিয়ে না 
খাওয়া ।১ ত. খাওয়ার সময় পূর্ণ মনোযোগ দিয়ে খাওয়া। অহেতুক গল্প- 
গুজব না করা। আল্লাহ্র শুকরিয়া আদায় করা এবং শেষে 'আল- 
হামদুলিল্লাহ' বলা এবং অন্যান্য দো'আ পড়া । রাসূল (ছাঃ) বলেন, আল্লাহ 
তাআলা এ ব্যক্তির উপর সন্তুষ্ট হন, যে খাওয়া ও পান করার মাঝে ১৩০ 


এ) (আলহামৃদু লিল্লা-হ) বলে ৷*** 
১. 2৮192 উস? এট ১ ০৫ ৮) (আল্লাহুম্মা বা-রিক লানা ফীহি ওয়া 


আত ইমনা খইরাম মিনহু)। অর্থ : “হে আল্লাহ! তুমি আমাদের এই খাদ্যে 
বরকত দাও এবং এর চেয়ে উত্তম খাবার খাওয়ার ব্যবস্থা করে দাও’ |১ 


২. 6 539 5 1৮ ৮৪ ১০ 4১545 এ ৩০ ab Ls 
(আলহামদু লিল্লাহিল্লাধী আত 'আমানী হা-যা ওয়া রাযাকানীহি মিন গায়রি 
হাওলিম মিত্রী ওয়ালা কুউওয়াহ)। অর্থ : “সমস্ত প্রশংসা সেই আল্লাহ্‌র 





১৬৬. আবুদাউদ হা/৩৭৬৪; মিশকাত হা/৪ ২৫২। 

১৬৭. বুখারী হা/৫৬৩১; ছহীহাহ হা/৩৮৭। 

১৬৮. বুখারী হা/১৫৩; মিশকাত হা/৪২৭৭। 

১৬৯. মুসলিম হা/২০২৬; মিশকাত হা/৪ ২৬৭ ৷ 

১৭০. আবুদাউদ হা/৩৭৩০; ইবনু মাজাহ হা/৩৩২২; মিশকাত হা/৪২৮৩ “পান করা’ অধ্যায়; 
হা/২৩২০। 

১৭১. তিরমিযী হা/২৩৮০। 

১৭২. বুখারী হা/৫৩৯৮; মিশকাত হা/৪১৬৮। 

১৭৩. মুসলিম হা/২৭৩৪; তিরমিযী হা/১৮১৬; মিশকাত হা/৪২০০। 

১৭৪. আবুদাউদ হা/৩৭৩০; তিরমিযী হা/৩৪৫৫; ইবনু মাজাহ হা/৩৩২২। 


Contents 


জন্য, যিনি আমাকে এ পানাহার করালেন এবং এর সামর্থ্য প্রদান করলেন, 
যাতে ছিল না আমার কোন উপায়, ছিল না কোন শক্তি” ।১৫ 

৩. ৬০৯০ 4059 9০5 এনে) পল 0 এ) এ 

(আলহামৃদু লিল্লাহিলাধী আত'আমা ওয়া সাকা ওয়া সাউওয়াগাহ্‌ ওয়া 
জা আলা লাহু মাখরাজা)। অর্থ : “এ আল্লাহ্‌র প্রশংসা, যিনি খাওয়ালেন, পান 
করালেন এবং সহজভাবে প্রবেশ করালেন ও তা বের হওয়ার ব্যবস্থা 
করলেন’ ।১* উল্লেখ্য, সমাজে প্রচলিত | 212৮ ৩ খু) ১০০৮] 
০১ ০ এ? মর্মে বর্ণিত হাদীছ যঈফ 1১৭ 

থ. খাওয়া শেষে প্লেট বা দত্তরখান উঠানোর সময় বলবে, 10১. এ 4০০ 
০০ ০82 তি. 3) ৮৮ 4? 4 দি এ ছি রি 1 
(আলহামদুলিললা-হি হামদান কাহীরান ত্বাইয়েবাম মুবা-রাকান ফীহি গায়রা 
মাকফিয়িন ওয়ালা মুওয়াদ্দায়িন ওয়ালা মুজাগনান আনহু রববানা)। অর্থ : 
“পাক পবিত্র, বরকতময় আল্লাহ্‌র জন্য সমস্ত প্রশংসা । তার নে'মত হ'তে 
মুখ ফিরানো যায় না, তার অন্বেষণ ত্যাগ করা যায় না এবং এর প্রয়োজন 
থেকেও মুক্ত থাকা যায় না’ ।** 

দ. মেযবানের জন্য এ দো'আ করবে, ৬: 3১ ০৮৭ abl ০5 
9 (আল্লাহুম্মা আতৃইম মান আত্ম'আমানী ওয়াসকি মান সাকানী?। 
অর্থ : “হে আল্লাহ! যে আমাকে আহার করাল তুমি তাকে আহার করাও, যে 
আমাকে পান করাল তুমি তাকে পান করাও’ 1১৯ অথবা বলবে, ৪)৫ ০4 
7 ৮৯১9 ৮8 ৪350) ০৪7৮ (আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা 
রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম)। 





১৭৫. আবুদাউদ হা/৪০২৩ তিরমিযী হ/৩৪৫৮; ইবনু মাজাহ হা/৩২৮৫ মিশকাত হা/৪৩৪৩, সনদ ছহীহ । 

১৭৬. আবুদাউদ হা/৩৮৫১; মিশকাত হা/৪২০৭; ছহীহাহ হা/৭০৫ । 

১৭৭. আবুদাউদ, হা/৩৮৫০; তিরমিযী হা/৩৪৫৭; ইবনু মাজাহ হা/৩২৮৩; মিশকাত 
হা/৪২০৪; যঈফুল জামে" হা/৪৪৩৬। 

১৭৮. বুখারী হা/৫৪৫৮; আবুদাউদ হা/৩৮৪৯; মিশকাত হা/৪ ১৯৯। 

১৭৯. মুসলিম হা/২০৫৫; আহমাদ হা/২৩৮৬০। 


Contents 


অর্থ : ‘হে আল্লাহ! তুমি তাদেরকে যে রিষিক প্রদান করেছ, তাতে তাদের 
জন্য বরকত প্রদান কর। তাদের পাপসমূহ ক্ষমা কর এবং তাদের প্রতি 
রহমত নাযিল কর’ ৷”? 


২. পরিস্কার-পরিচ্ছন্নতা অর্জন করা : 

পরিস্কার-পরিচ্ছন্ন থাকা এবং অপবিভ্রতা হ’তে দূরে থাকা আল্লাহ্‌র নির্দেশ । 
তিনি বলেন, ৮৯১১ 7৯/9 “অপবিব্রতা হ'তে দূরে থাক’ (মুদ্দাচ্ছির ৭8/৫)। 
রাসূল (ছাঃ) বলেন, চি টি ৩১ EC ১/৫৮ “তোমরা 
তোমাদের বাড়ীর আঙ্গিনা ও সম্মুখভাগ পরিস্কার-পরিচ্ছন্ন রাখ। কেননা 
ইহুদীরা তা পরিস্কার রাখে না” ।** 

পরিস্কার-পরিচ্ছন্নতা দু'প্রকার। যথা- ১. পোষাক-পরিচ্ছদের পবিত্রতা ও 
পরিচ্ছন্নতা ২. দৈহিক পবিত্রতা ও পরিচ্ছন্নতা । পোষাক-পরিচ্ছদের পরিচ্ছন্নতা 
সম্পর্কে আল্লাহ রাসূলকে বলেন, ৮ ৬:59 “তোমার পোষাক পবিত্র কর" 
মুদ্দাচ্ছির ৭8/8)। পবিত্রতা ও পরিচ্ছন্নতা অর্জনকারীদেরকে আল্লাহ 
ভালবাসেন। আল্লাহ বলেন, ০44 ২৮৫) এন লে এ J 
“নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালবাসেন ও পবিত্রতা অর্জনকারীদের 
ভালবাসেন’ বোকারাহ ২/২২২) । 


২. দৈহিক পবিত্ৰতা ও পরিচ্ছন্নতা । এক্ষেত্রে কয়েকটি বিষয় বিশেষভাবে 
লক্ষণীয় । যেমন- 


ক. গোসল : গোসল বড় ধরনের অপত্রিতা থেকে পাক-পবিত্র হওয়ার 
মাধ্যম । যদি কোন কারণে মানুষের শরীর অপবিত্র হয়ে যায় এবং গোসল 


ব্যতীত পবিত্র না হয়, তখন গোসল ফরয হয়। আল্লাহ বলেন, 8 ৩1 
-|",,4৮৬ (৫৮ ‘আর যদি তোমরা নাপাক হয়ে যাও, তাহ'লে গোসল কর' 
(মায়েদাহ ৫/৬) রাসূল (ছাঃ) বলেন, 5 ১ 4০ ৩1৮1-৮ 5 ৬ ৮ 
0459 2০ এ এ ৩৯ মর্্ ফু প্রত্যেক মুসলিমের উপর হক্‌ 





১৮০. মুসলিম হা/২০৪২; আবুদাউদ হা/৩৭২৯; মিশকাত হা/২৪২৭। 
১৮১. তাবারাণী, মু'জামুল আওসাত্ব; ছহীহাহ হা/২৩৬; ছহীহুল জামে" হা/৩৯৩৫। 


Contents 


রয়েছে যে, প্রতি সাত দিনের এক দিন সে গোসল করবে, যাতে তার মাথা 
ও শরীর ধৌত করবে" ।১৮২ 


খ. ওযু : ছোট-খাট অপবিত্রতা যেমন বায়ু নির্গত হওয়া, পেশাব-পায়খানা 
করা ইত্যাদি কারণে ওযু করতে হয়। বিশেষ করে ছালাত আদায় ও 
বায়তুন্লাহ্র তাওয়াফ ইত্যাদি ইবাদতের জন্য ওযু করতে হয়। আল্লাহ 
বলেন, ৮৫:১9 ৫০০519০83৪0) hE BL LT 28 প্র 
১৪৫৭ ৮1৮99 ৮৪০৮ Nl) 59০০ এ% ‘হে ঈমানদারগণ! 
যখন তোমরা ছালাতে দণ্ডায়মান হবে, তখন (তার পূর্বে ওযুবিহীন থাকলে 
ওযু করার জন্য) তোমাদের মুখমণ্ডল ও হস্তদ্বয় কনুই সমেত ধৌত কর এবং 
মাথা মাসাহ কর ও পদযুগল টাখনু সমেত ধৌত কর’ (মায়েদাহ ৫/৬)। 
রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, 0% ৮৫ ৬১০৮০ ৪১৩০ এ “যে ব্যক্তির 
হাদাছ (বায়ু নির্গত) হয় তার ছালাত কবুল হবে না, যতক্ষণ না সে ওযু 
করে’ ৯৮৬ তিনি আরো বলেন, -)১৫৮ 94 ৪১৩০ 4৫ 3 “ওযু ব্যতীত 
ছালাত কবুল হয় না’ ee 

উত্তমরূপে ওযু করার ফযীলত অত্যধিক । রাসূল (ছাঃ) বলেন, (৮: 
0৭৫ 0০১০০ মন Sa এ] এ 7 গত nl Say 
টি Yd 2 ll ও 0559 ‘যে ব্যক্তি ছালাতের জন্য 
ওযু করে এবং পরিপূর্ণভাবে ওযু করে, অতঃপর ফরয ছালাতের উদ্দেশ্যে 
হেঁটে গিয়ে লোকজনের সঙ্গে ছালাত আদায় করে, কিংবা তিনি বলেন, 


জামা'আতের সঙ্গে ছালাত আদায় করে, কিংবা তিনি বলেন, মসজিদে ছালাত 
আদায় করে, আল্লাহ সেই ব্যক্তির গোনাহ সমূহ ক্ষমা করে দিবেন’ ।১৮৫ 


গ. তায়াম্মুম : কেউ যদি পানি না পায় অথবা পানি ব্যবহার করতে না পারে 
তাহ'লে সে তায়াম্মুম করবে। আল্লাহ বলেন, % ৮. ৫ ঠাঁ ৪৮৮ ৪ ৩1 





১৮২. বুখারী হা/৮৯৭; মিশকাত হা/৫৩৯। 

১৮৩. বুখারী হা/১৩৫। 

১৮৪. মুসলিম হা/২২৪; মিশকাত হা/৩০১; ছহীহুল জামে হা/৭৩৮৪ । 
১৮৫. মুসলিম হা/২৩২; নাসাঈ হা/৮৫৬; ছহীহুল জামে হা/৬১৭৩। 


Contents 


2১২০ চি ০/৯৩:১০০ 4 LE sl 
অথবা সফরে থাক অথবা টয়লেট থেকে আস কিংবা স্ত্রী স্পর্শ করে থাক, 
অতঃপর পানি না পাও, তাহ'লে তোমরা পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম কর এবং 
এজন্য তোমাদের মুখমণ্ডল ও দু'হাত উক্ত মাটি দ্বারা মাসাহ কর’ (মায়েদাহ 
৫/৬; নিসা 8/৪৩)। 
তায়াম্মুম সম্পর্কে হাদীছে এসেছে, আম্মার (রাঃ) বলেন, 
sll ৩০১ ০০৯৪ ৬ ৬ 43 এত ঝা ৩৮ 3 4552 এন 
এ এ এ টি) ৩11১ ০৭১ HELI US Mahl ০৯০০৫ 
Se মতে এ ০০ ISG শর্ত এ এজ US এ JE ৮55 
৫4০5 96 9 ০৩ LF 96 2 ES 44০৪ 3০০৪ 
৯১৮ ৬৪ট 
রাসুলুল্লাহ (ছাঃ) আমাকে কোন এক প্রয়োজনে পাঠালেন । (পথিমধ্যে) আমি 
অপবিত্র হয়ে গেলাম এবং পানি পেলাম না। তখন আমি মাটিতে গড়াগড়ি 
দিলাম চতুষ্পদ জন্তু যেভাবে মাটিতে গড়াগড়ি দেয়। তারপর আমি 
রাসুলুল্লাহ (ছাঃ)-এর কাছে এসে এ ঘটনা বললাম । তিনি বললেন, তোমার 
জন্য হাত দিয়ে এরূপ করাই যথেষ্ট ছিল, এই বলে তিনি স্বীয় দু'হাত একবার 
মাটিতে মারলেন। অতঃপর তা ঝেড়ে ফেললেন। তারপর বাম হাত দিয়ে 
ডান হাত মাসাহ করলেন এবং উভয় হাতের কজির উপরিভাগ ও মুখমণ্ডল 
মাসাহ করলেন’ ৷*** 
ঠাণ্ডা লাগার ভয়ে তায়াম্মুম করা যায় । আমর ইবনুল আছ (রাঃ) বলেন, 
যাতুস সালাসিল যুদ্ধের সময় খুব শীতের রাতে আমার স্বপ্নদোষ হয় । 
আমার ভয় হ’ল, আমি গোসল করলে ক্ষতিগ্রস্ত হবো । তাই আমি তায়াম্মুম 
করে লোকদের ছালাত আদায় করালাম। পরে তারা বিষয়টি রাসূলুল্লাহ 
(ছাঃ)-কে জানালো । রাসূলুল্লাহ (ছাঃ) বললেন, হে আমর! তুমি নাকি 
জুনুবী অবস্থায় তোমার সাথীদের সঙ্গে ছালাত আদায় করেছ? তখন আমি 








১৮৬. বুখারী হা/৩৭৪; মুসলিম হা/৩৬৮; আবুদাউদ হা/৩২১। 


Contents 


গোসল না করার কারণ সম্পর্কে তাকে অবহিত করলাম এবং বললাম, 
আমি আল্লাহ্র এই বাণীও শুনেছি, ‘তোমরা নিজেরা নিজেদের হত্যা করো 
না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি বড়ই দয়াবান' (নিসা ৪/২৯)। একথা 
শুনে রাসূলুল্লাহ (ছাঃ) হেসে দিলেন এবং কিছুই বললেন না’ ।১৮৭ 

ঘ. প্রাকৃতিক প্রয়োজন মিটানো : মানুষ প্রাকৃতিক প্রয়োজনে পেশাব- 
পায়খানা করে। এক্ষেত্রে কিছু করণীয় রয়েছে। (১) পায়খানায় প্রবেশকালে 
বলবে, 4০19৯৩৩১১৮৮ 91781 (আল্লা-হন্মা ইন 
আভিযুবিকা মিনাল খুবছে ওয়াল খাবা-ইছ) “হে আল্লাহ! আমি পুরুষ ও 
মহিলা জিন (-এর অনিষ্টকারিতা) হ'তে আপনার আশ্রয় প্রার্থনা করছি’ ।১৮৮ 
অন্য বর্ণনায় শুরুতে এ *--: বিসমিল্লা-হ' বলার কথা এসেছে।”* 
অতঃপর বের হওয়ার সময় বলবে, ৪5 (গুফরা-নাকা) ‘হে আল্লাহ! 
আমি আপনার ক্ষমা প্রার্থনা করছি*।১ 


উল্লেখ্য যে, পায়খানা থেকে বের হওয়ার সময় “আলহামদুলিল্লা-হিল্লাযী 
আযহাবা “আন্নিল আযা ওয়া “আ-ফা-নী” বলার হাদীছটি যঈফ ।+৯* 


(২) উন্যুক্ত জায়গা হ'লে দূরে গিয়ে আড়ালে পেশাব-পায়খানা করবে ।১২ 
এ সময় ক্বিলার দিকে মুখ করে বা পিঠ ফিরিয়ে পেশাব-পায়খানা করা 
নিষেধ ।৯৩ তবে ক্বিলার দিকে আড়াল থাকলে বা চারিদিকে ঘেরা স্থানে 
হ’লে জায়েয আছে।১৯ (৩) সামনে আড়াল বা পর্দা রেখে বসে পেশাব 
করবে ।১* বাধ্যগত কারণ ব্যতীত দাড়িয়ে পেশাব করা যাবে না।১৬ (৪) 
রাস্তায় বা কোন ছায়াদার বৃক্ষের নীচে (যেখানে মানুষ বিশ্রাম নেয়) পেশাব- 





১৮৭. আহমাদ হা/১৭৮৪৫; আবুদাউদ হা/৩৩৪; ইরওয়া হা/১৫৪, সনদ ছহীহ। 

১৮৮. বুখারী হা/১৪২; মুসলিম হা/৩৭৫; মিশকাত হা/৩৩৭। 

১৮৯. ইবনু মাজাহ হা/২৯৭; ছহীহুল জামে হা/৪ ৭১৪ | 

১৯০. আবুদাউদ হা/৩০; তিরমিযী হা/৭; ইবনু মাজাহ হা/৩০০; মিশকাত হা/৩৫৯ ‘পবিত্রতা’ 
অধ্যায়, “পেশাব-পায়খানার আদব’ অনুচ্ছেদ । 

১৯১. ইবনু মাজাহ হা/৩০১; মিশকাত হা/৩৭৪; যঈফুল জামে হা/৪৩৭৮। 

১৯২. তিরমিযী হা/২০; ইবনু মাজাহ হা/৩৩০১, সনদ ছহীহ। 

১৯৩. মুসলিম হা/২৬৪; আবুদাউদ হা/৯; মিশকাত হা/৩৩৪ । 

১৯৪. বুখারী হা/১৪৮; মিশকাত হা/৩৩৫ । 

১৯৫. আবুদাউদ হা/২২; নাসাঈ হা/৩০; ইবনু মাজাহ হা/৩৪৬; মিশকাত হা/৩৭১, সনদ ছহীহ ৷ 

১৯৬. বুখারী হা/২২৪-২৬; মুসলিম হা/২৭৩; মিশকাত হা/৩৬৪ । 


Contents 


পায়খানা করা যাবে না।**' বদ্ধ পানি, যাতে গোসল বা ওযু করা হয়, 
তাতে পেশাব করা যাবে না ।** 


(৫) নরম মাটিতে পেশাব করবে । যেন পেশাবের ছিটা কাপড়ে না লাগে। 
পেশাব হ'তে ভালভাবে পবিত্রতা হাছিল করা যরূরী। রাসূল (ছাঃ) বলেন, 
৫০ 25 ০৩৫ ৭৩ ৩৮ ০৯ ০০15৫ “তোমরা পেশাব থেকে পবিত্রতা 
অর্জন কর। কেননা অধিকাংশ কবরের আযাব একারণেই হয়ে থাকে’ ।১৯৯ 
(৬) পায়খানার পর পানি দিয়ে বাম হাতে ইস্তেঞ্জা বা সৌচকার্য সম্পন্ন 
করবে ।১০* অতঃপর মাটিতে (অথবা সাবান দিয়ে) ভালভাবে ঘষে পানি দিয়ে 
হাত ধুয়ে ফেলবে ।২১ (৭) পানি পেলে কুলুখ (মাটির ঢেলা) ব্যবহারের 
প্রয়োজন নেই ।*২ পানি না পেলে কুলুখ ব্যবহার করবে । এজন্য তিনবার বা 
বেজোড় সংখ্যক ঢেলা ব্যবহার করবে ।২০* ডান হাত দিয়ে ইস্তেঞ্জা করা যাবে 
না এবং শুকনা গোবর, হাড় ও কয়লা একাজে ব্যবহার করা যাবে না।২০১ 
(৮) কুলুখ ব্যবহার করার পর পুনরায় পানির প্রয়োজন নেই। রাসূলুল্লাহ 
(ছাঃ) বলেন, ১০৮ 5১৬ & ২5০৫ buh এ] ৮১০ SS 
- ৮১৯ (টি ০% ৮১ ‘তোমাদের কেউ পায়খানায় গেলে যেন 
তিনটি পাথর সাথে নিয়ে যায় এবং ওগুলো দ্বারা পবিত্রতা অর্জন করে । কারণ 
তার জন্য তাই যথেষ্ট’ ৷ কুলুখের পরে পানি ব্যবহার করার প্রচলিত বর্ণনা 
ভিত্তিহীন ।২০* (৯) পেশাবে সন্দেহ দূর করার জন্য কাপড়ের উপর থেকে 
বাম হাতে লজ্জাস্থান বরাবর সামান্য পানি ছিটিয়ে দিবে 1১০৭ 





১৯৭. আবুদাউদ হা/২৬; ইবনু মাজাহ হা/৩২৮; মিশকাত হা/৩৫৫, সনদ হাসান । 

১৯৮. বুখারী হা/২৩৯ঃ মুসলিম হা/২৮২; তিরমিযী হা/৬৮; নাসাঈ হা/৫৭-৫৮ মিশকাত হা/৩৫৩। 

১৯৯. দারাকুৎনী হা/৪৬৯; ছহীহুল জামে হা/৩০০২; ইরওয়া হা/২৮০। 

২০০. আবুদাউদ হা/৩৩; মিশকাত হা/৩৪৮, সনদ ছহীহ । 

২০১. আবুদাউদ হা/৪৫; মিশকাত হা/৩৬০, সনদ হাসান। 

২০২. তিরমিযী হা/১৯; নাসাঈ হা/৪৬; ইরওয়া হা/৪২; ছহীহ ইবনে হিব্বান হা/১৪৪৩। 

২০৩. মুসলিম হা/২৬২; আবুদাউদ হা/৭; তিরমিযী হা/১৬; মিশকাত হা/৩৩৬; ছহীহাহ হা/৩৩১৬। 

২০৪. মুসলিম হা/২৬২; নাসাঈ হা/৪০; ইবনু মাজাহ হা/৩১৩; মিশকাত হা/৩৩৬, ৩৪৭, ৩৭৫। 

২০৫. আবুদাউদ হা/৪০; নাসাঈ হা/৪৪, ‘পবিত্ৰতা’ অধ্যায়; মিশকাত হা/৩৪৯, ছহীহুল জামে হা/৫৪৭। 

২০৬. ইরওয়াউল গালীল হা/৪২-এর আলোচনা দ্রষ্টব্য । 

২০৭. আবুদাউদ হা/১৬৬-৬৮; নাসাঈ হা/১৩৪-৩৫; ইবনু মাজাহ হা/৪৬১; মিশকাত হা/৩৬১, 
‘পবিত্ৰতা’ অধ্যায়, “পেশাব-পায়খানার আদব’ অনুচ্ছেদ । 





Contents 


57... মুমিন কিভাবে দিন-রাত অতিবাহিত করবে... ৫৭ 


উল্লেখ্য, ভালভাবে ইস্তেঞ্জা করার নামে ও সন্দেহ দূর করার জন্য কুলুখ ধরে 
৪০ কদম হাটা ও বিভিন্ন অঙ্গভঙ্গি করে পেশাব বের করার চেষ্টা করা যেমন 
ভিত্তিহীন, তেমনি জঘণ্য বেহায়াপনার শামিল । এসব করা বাড়াবাড়ি ও 
বিদ“আতের পর্যায়ভূক্ত । যা অবশ্যই পরিত্যাজ্য । (১০) হাজতরত অবস্থায় 
(যরূরী প্রয়োজন ব্যতীত) কথা বলা যাবে না।২০৮ 


ঙ. মেসওয়াক করা : মেসওয়াক করা দশটি স্বভাবগত আচরণের 
অন্যতম।২৯ এর ফযীলত ও উপকারিতা অনেক। রাসূল (ছাঃ) বলেন, 


--%1 ০ 2 5215 919. “মেসওয়াক করা মুখ পবিত্র রাখার ও 
প্রভুর সন্তুষ্টি লাভের উপায়” ।২১০ অন্যত্র তিনি বলেন, 
Fr SD ELS 4৬ ৯10) ৩৪:০৩ ০ 9 ১ 3 ঘর 
কে পক ৪০ EPS Ul এ এ 23 এ এ ও এ একি 
OAD ১৪999%85 এন ১ ৯ 9৩ NY OT 
‘বান্দা যখন ছালাতে দণ্ডায়মান হয় তখন ফেরেশতা তার পিছনে দণ্ডায়মান 
হয়ে তার কৃরাআত শুনতে থাকেন। ফেরেশতা তার নিকটবর্তী হন। 
পরিশেষে তিনি নিজ মুখ তার (বান্দার) মুখে মিলিয়ে দেন। ফলে তার মুখ 
হ'তে কুরআনের যেটুকু অংশ বের হয় সেটুকু অংশই ফেরেশতার পেটে 
ঢুকে যায়। সুতরাং কুরআনের জন্য তোমরা তোমাদের মুখকে পবিত্র কর'।*** 
তিনি বলেন, টা ০৮৮ SE SPY ৮৫১০ 1১৫ “মেসওয়াক করে 
Es SALE ADGA LL LA ২০৯ 
তিনি আরো বলেন, 3 ৬৫ i> ৬ এও ০৭ “আমাকে 
(এত বেশী) মেসওয়াক করতে আদেশ করা হয়েছে যে, তাতে আমি আমার 
দাত ঝরে যাওয়ার আশঙ্কা করছি’ ।** 





২০৮. আবুদাউদ হা/১৫; ছহীহ আত-তারগীব হা/১৫৫; ছহীহাহ হা/৩১২০। 

২০৯. মুসলিম হা/৬২৭। 

২১০. আহমাদ হা/২৪২০৩; নাসাঈ হা/৫; ইরওয়া হা/৬৫; মিশকাত হা/৩৮১; ছহীহুল জামে" 
হা/৩৬৯৫; ছহীহ আত-তারগীব হা/২০২। 

২১১. বাযহাকীী হা/১৬১, বাযযার হা/৬০৩; ছহীহ তারগীব হা/২১৫। 

২১২. বায়হাকী, শু“আবুল ঈমান হা/২১১৯, ছহীহুল জামে হা/৩৯৩৯। 

২১৩. মুসনাদ বাযযার হা/৬৯৫২; সিলসিলাহ ছহীহাহ হা/১৫৫৬। 


Contents 


রাসূল (ছাঃ) আরো বলেন, 45০ 2৫৫ ৩ ০২০০ ৬৮ ৪7০ ০৮ 


‘আমাকে মেসওয়াক করতে আদেশ করা হয়েছে, এতে আমার ভয় হয় যে, 
হয়তো মেসওয়াক করা আমার উপর ফরয করে দেওয়া হবে” ।** 
৩. বাড়ীতে প্রবেশ ও বের হওয়া : 


বাড়ীতে প্রবেশ ও বের হওয়ার সময় ‘বিসমিল্লাহ’ বলতে হয়। নবী করীম 
(ছাঃ) বলেন, 
খু AEE IG lb 29 এত এ BIBS এ 0০5 গু 
Sexe JG এ১৮২ এজ Bl 00420 ০55 1১1) ৪৮৯০ এ ০4৫ ০ 
০৩০) চর ০৩ bb এ ঞ। এ ৮90 ক 
১৪06 
“কোন ব্যক্তি তার ঘরে প্রবেশকালে এবং খাবার গ্রহণকালে আল্লাহ্‌র নাম 
স্মরণ করলে (বিসমিল্লাহ বললে) শয়তান (তার সংগীদেরকে) বলে, 
তোমাদের রাত্রিযাপন এবং রাতের আহারের কোন ব্যবস্থা হ'ল না। কিন্তু 
কোন ব্যক্তি তার ঘরে প্রবেশকালে আল্লাহকে স্মরণ না করলে (বিসমিল্লাহ 
না বললে) শয়তান বলে, তোমরা রাব্রিযাপনের জায়গা পেয়ে গেলে । সে 
আহারের সময় আল্লাহকে স্মরণ না করলে (বিসমিল্লাহ না বললে) শয়তান 
বলে, তোমাদের রাতের আহার ও শয্যা গ্রহণের ব্যবস্থা হয়ে গেল ।১১৫ 


আর গৃহে প্রবেশকালে সালাম দেওয়া যরূরী।*** এমনকি গৃহে কেউ বসবাস 
না করলেও সালাম দিতে হবে ।১১? 


৪. পোষাক-পরিচ্ছদ পরিধান করা : 


পোষাক আল্লাহ প্রদত্ত নেমতের অন্যতম (আ'রাফ ৭/২৬), যা সুন্দর ও 
পরিচ্ছন্ন হওয়া বাঞ্চনীয় (আ'রাফ ৭৩১)” পোষাকের ক্ষেত্রে হারাম ও 





২১৪. আহমাদ হা/১৬০০৭; ছহীহুল জামে হা/১৩৭৬। 

২১৫. মুসলিম হা/২০১৮; আবুদাউদ হা/৩৭৬৫; মিশকাত হা/৪ ১৬১। 

২১৬. নূর ২৪/৬১; ছহীহ ইবুন হিব্বান, হা/৪৯৯; আবুদাউদ হা/২৪৯৪; ছহীহ আত-তারগীব 
হা/৩২১, সনদ ছহীহ ৷ 

২১৭. মুওয়াত্্ী হা/৩৫৩৫; আল-আদাবুল মুফরাদ হা/১০৫৫, সনদ হাসান । 

২১৮. মুসলিম হা/৯১; আবুদাউদ হা/৪০৯২; তিরমিযী হা/১৯৯৯; মিশকাত হা/৫১০৮। 


Contents 


হালাল পোষাক বেছে পরিধান করা মুমিনের জন্য অবশ্য করণীয় ৷ ইসলামে 
কতিপয় পোষাক নিষিদ্ধ করা হয়েছে। যেমন- ১. পুরুষের জন্য রেশমী ও 
স্বর্ণের কারুকার্য খচিত পোষাক ।** ২. পুরুষের জন্য মহিলাদের পোষাক 
৩. মহিলাদের জন্য পুরুষদের পোষাক*** ৪. খ্যাতি ও অহংকার প্রকাশক 
পোষাক ৫. অমুসলিমদের ধর্মীয় পোষাক ৬. আঁটসাট পোষাক 
প্রভৃতি । 

পোষাক পরিধানের ক্ষেত্রে কিছু কর্তব্য রয়েছে। যা প্রত্যেক মুমিনের পালন করা 
উচিত । এতে সুন্নাত পালনও হবে এবং ছওয়াবও অর্জিত হবে । যেমন- 

ক. ডান দিক থেকে পরিধান করা ও বাম দিক থেকে খোলা : আবু হুরায়রা 
(রাঃ) বলেন, 9 ০৪ ০৮19] ৯০৮১ 44৪ &| ০০ | ০১৮০ 0৩ 
«৬ রাসূলুল্লাহ (ছাঃ) জামা পরিধান কালে ডান দিক থেকে শুরু 
করতেন’ ।১« অপরদিকে তিনি নির্দেশ দিয়েছেন, ₹ট_:০19 3 
১৫০০ 95৫$ “তোমরা যখন পোশাক পরিধান করবে এবং যখন ওযু 
করবে তখন ডান দিক থেকে শুরু করবে’ ।২৬ 

কেবল পোষাকই নয় জুতা পরিধানের ক্ষেত্রেও ডান দিক থেকে শুরু করার 
ব্যাপারে রাসূল (ছাঃ) নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, 2৩2১ ১০ 0 ১ 
LF ০৬? এ এ এসি ০৩ UA টি EBD ০০ 
“তোমরা যখন জুতা পরিধান করবে তখন ডান দিক থেকে শুরু করবে এবং 


যখন খুলবে তখন বাম দিক থেকে শুরু করবে । যাতে ডান পা প্রথমে আবৃত 
ও শেষে অনাবৃত হয়” ১ 





২১৯. বুখারী হা/৫৬৩৩, ৫৮৩১; আবুদাউদ হা/৩৭২৩, তিরমিযী হা/১৮৭৩। 
২২০. আবুদাউদ হা/৪০৯৮; মিশকাত হা/৪৪৬৯; ছহীহুল জামে“ হা/৫০৯৫। 
২২১. বুখারী হা/৫৮৮৫; মিশকাত হা/৪৪২৯। 

২২২. ইবনু মাজাহ হা/৩৬০৬; মিশকাত হা/৪৩৪৬, সনদ হাসান । 

২২৩. মুসলিম হা/২০৭৭; মিশকাত হা/৪৩২৭; ছহীহুল জামে” হা/২২৭৩। 
২২৪. মুসনাদ আহমাদ হা/১৯৪৯৪; সিলসিলা ছহীহাহ হা/৩০১৮। 

২২৫. তিরমিযী হা/১৭৬৬; ছহীহুল জামে হা/৪ ৭৭৯; মিশকাত হা/৪৩৩০। 
২২৬. আবুদাউদ হা/৪১৪১; মিশকাত হা/৪০১, সনদ ছহীহ । 

২২৭. বুখারী হা/৫৮৫৫; তিরমিযী হা/১৭৭৯; মিশকাত হা/৪৪১০। 


Contents 


60... মুমিন কিভাবে দিন-রাত অতিবাহিত করবে ৬০ 
খ. পোষাক পরিধানকালে দো'আ : বিভিন্ন কাজের শুরুতে নির্দিষ্ট দো'আ 
করতে হয়। তেমনি পোষাক পরিধানকালেও দৌ“আ করতে হয়। যা 
রাসূলুল্লাহ (ছাঃ) স্বীয় উম্মতকে শিক্ষা দিয়েছেন । আবু সাঈদ (রাঃ) বলেন, 
৫ ০৬ EE Ela এ ঝা এ ক 05 ০৫ 
৮ ০৮ হনে ভিডি তে এন এ UE ৭০৩০ Hf Cat 

LES ৩ ০59 ০৮৯ ir ৩৩ ১১৪ঠি LES ৩ ১5 
‘রাসূলুল্লাহ (ছাঃ) নতুন পোষাক পরিধান করলে তার নাম উল্লেখ করতেন, 
রাড “হে আল্লাহ! আপনারই 
সকল প্রশংসা, আপনিই আমাকে এই পোষাকটি পরিধান করিয়েছেন । আমি 
আপনার কাছে এর কল্যাণ ও মঙ্গল প্রার্থনা করছি এবং এর উৎপাদনের 
মধ্যে যত কল্যাণ ও মঙ্গল রয়েছে তা প্রার্থনা করছি। আর আমি আপনার 


আশ্রয় গ্রহণ করছি এর অকল্যাণ থেকে এবং এর উৎপাদনের মধ্যে যা কিছু 
অকল্যাণকর রয়েছে তা থেকে’ ।২৮ 


পোষাক পরিধানকালে নিয়নোক্ত দো'আও বর্ণিত হয়েছে, 15 1 এ ১৩) 





ভঠি 5 93 15 0০ ০ 0৮ 42302 5 ৩৫ “সেই আল্লাহ্‌র সমস্ত 
প্রশংসা যিনি আমাকে বিনা শ্রমে ও শক্তি প্রয়োগ ব্যতীত এই পোষাক 
পরিধান করিয়েছেন এবং রূযী দান করেছেন” ।২৯ 

অন্যকে নতুন পোষাক পরিহিত দেখলে রাসূলুল্লাহ (ছাঃ) নিম্নোক্ত দো'আ 
করতেন, ০৯ ৪% &1 380৮9 435 ০ ৩৮ ৯ নিজ তি 
3/১19125 ‘নতুন পোশাক পর, প্রশংসিতভাবে জীবন যাপন কর, শহীদ 


হয়ে মৃত্যুবরণ কর এবং আল্লাহ তোমাকে দুনিয়াতে ও আখিরাতে পরিপূর্ণ 
শান্তি ও আনন্দ দান করুন’ | 





২২৮. আবুদাউদ হা/৪০২০; তিরমিযী হা/১৭৬৭; মিশকাত হা/৪৩৪২, সনদ ছহীহ। 
২২৯. আবুদাউদ হা/৪০২৩; মিশকাত হা/৪১৪৯। 
২৩০. ইবনু মাজাহ হা/৩৫৫৮; ছহীহাহ হা/৩৫২। 


Contents 


৫. দুপুরে বিশ্রাম বা কায়লুলা২১ করা : 

দুপুরে বিশ্রাম করা উত্তম । এতে কর্মক্লান্তি দূর হয়। শরীর ও মনে সতেজতা 
ফিরে আসে। কায়লূলা করার ব্যাপারে রাসূল (ছাঃ)-এর নির্দেশ হচ্ছে- 143 
এ 3 ০2৮ ৩৮ “তোমরা কায়লূলা কর, কেননা শয়তান কায়লুলা 
করে না’ ।*২ 

কায়লূলা করার সময় হচ্ছে দুপুরের পর । আনাস (রাঃ) বলেন, ০৫1৫ 
গমন করতাম এবং জুম‘আর পরে কায়লুলা করতাম’ ।২৩ সাহল ইবনে 
সা'দ (রাঃ) বলেন, -১। এ ও) এ 3? ০৪ (র্ঁ ৮ আমরা 
জুম'আর পরে ব্যতীত দুপুরের খাবার গ্রহণ করতাম না এবং কায়লুলাও 
করতাম না? ৯ 

৬. হালাল উপার্জন করা : 

হালাল জীবিকা অন্বেষণ করা প্রত্যেক মুমিনের জন্য আবশ্যক । আল্লাহ 
বলেন, ০1৯৫ 9 4৫০ ১৮০0 es ৮০ ভি 
7৩ 2০ এ slaty ‘হে মানব জাতি! তোমরা পৃথিবী থেকে 
হালাল ও পবিত্র বস্তু ভক্ষণ কর এবং শয়তানের পদাংক অনুসরণ করো না। 
নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু’ (বাকারাহ ২/১৬৮) । 

তিনি আরো বলেন, 151) 45855 ৩ ০৫৮ ৮০195 না ০৪ জা 
৩১৫ ৪8৫ ১৫ ৩. এ ‘হে বিশ্বাসীগণ! আমরা তোমাদের যে রী দান 


করেছি, সেখান থেকে পবিত্র বস্তু সমূহ ভক্ষণ কর। আর আল্লাহ্‌র প্রতি 
কৃতজ্ঞতা প্রকাশ কর, যদি তোমরা কেবল তারই দাসত্ব করে থাক’ (বাকারাহ 





২৩১. দ্বিপ্রহরে ঘুমানোকে কায়লুলা বলে। দ্রঃ ফতহুল বারী ১/৫৩৬; আদ-দীবাজ আলা ছহীহ 
মুসলিম ৪/১২০। 

২৩২. ছহীহুল জামে হা/৪৪৩১; ছহীহাহ হা/১৬৪৭। 

২৩৩. বুখারী হা/৯০৫; মুসলিম হা/৮৫৯; মিশকাত হা/১৪০২। 

২৩৪. বুখারী হা/৯৩৯; মুসলিম হা/৮৫৯; মিশকাত হা/১৪০২। 


Contents 


২/১৭২)। অন্যত্র তিনি বলেন, 1451 তর 3১৬ এ 895, 0০1 
045% 30 4 ৩) &। এ ‘অতএব আল্লাহ তোমাদেরকে যে রিযিক 
দিয়েছেন তার মধ্যে বৈধ ও পবিত্র খাদ্য তোমরা ভক্ষণ কর এবং আল্লাহ্র 
হয়ে থাক’ (নাহল ১৬/১১৪) । 

আর হালাল জীবিকা উপার্জনের জন্য মুমিন সাধারণত দিনের বেলায় চেষ্টা 
করবে। আল্লাহ বলেন, "4 1419 250 9 586 Ul ০০০০ 2 
524 স্ব 0% 155৯5 ঞ। 1০ ‘অতঃপর যখন ছালাত শেষ 
হবে, তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়, আল্লাহ্র অনুগ্রহ (জীবিকা) 
তালাশ কর এবং আল্লাহকে অধিক স্মরণ কর, যাতে তোমরা সফলকাম 
হ'তে পার’ জুম'আ ৬২/১০) । 

হালাল উপায়ে জীবিকা উপার্জনের জন্য হাদীছে নির্দেশনা দেওয়া হয়েছে। 


ZZ 0 ক 


এ ০৬৪ উল এ 3০ LS ১১ এ এ ts 
hl, এ] এ 3৩০ ৩ 94 এ এ নিশ্চয়ই কোন প্রাণী মরবে না যতক্ষণ 
না সে তার রূষী পূর্ণভাবে প্রাপ্ত হবে । অতএব সাবধান! তোমরা আল্লাহকে 
ভয় কর এবং সম্পদ উপার্জনে উত্তম (অর্থাৎ বৈধ) পন্থা অবলম্বন কর। 
প্রাপ্য রিযিক পৌছতে দেরী হওয়া যেন তোমাদেরকে তা অন্বেষণে অন্যায় 
পথ অবলম্বনে প্ররোচিত না করে । কেননা আল্লাহ্‌র নিকটে যা রয়েছে, সেটা 
তার আনুগত্য ব্যতীত লাভ করা যায় না’ ।২৩৫ 

৭. হাট-বাজারে গমন ও কেনাকাটা : 

বিক্রেতা তার পণ্য বিক্রি করতে এবং ক্রেতা প্রয়োজনীয় দ্রব্য কিনতে 
বাজারে গমন করে । ফলে সেখানে সবাই থাকে ব্যতিব্যস্ত । তাছাড়া বাজার 
উদাসীনতা, দুনিয়ার প্রতি আকর্ষণ, ঝগড়া-বিবাদ, প্রতারণা, মিথ্যাচার ও 
খেয়ানতের স্থান। কিন্তু মানুষকে প্রয়োজনে হাট-বাজারে যেতেই হয় । তবে 





২৩৫. বায়হাকী শু‘আবুল ঈমান হা/১০৩৭৬; মিশকাত হা/৫৩০০; ছহীহুল জামে হা/২০৮৫; 
ছহীহাহ হা/২৮৬৬। 


Contents 


পেটা সর জল আরা সর ৫ PE 31 ॥ ২ ১১৪ তা 
904 || এ] ১৯৪] "2%, ৪১৯০৩ ‘আল্লাহ তা'আলার কাছে সর্বাধিক 
প্রিয় জায়গা হ'ল মসজিদ সমূহ এবং সবচেয়ে নিকৃষ্ট জায়গা হ'ল বাজার 
সমূহ’৷*** এজন্য সেখানে অনর্থক সময় ব্যয় করা এবং আড্ডা দেওয়ার জন্য 
অবস্থান করা সমীচীন নয়। সালমান (রাঃ) বলেন, 3 CA ১৫৭ 
৬১ ১৬: ST UP Ee ESS পা ১৩ 3৮৪ Be ৬ 
.4219 ০০১ তুমি যদি পার, তাহ'লে সর্বপ্রথম বাজারে প্রবেশকারী এবং 
সেখান থেকে সর্বশেষ গ্রস্থানকারী হবে না। কারণ বাজার শয়তানের 
আড্ডাস্থল, সেখানে সে নিজের ঝাণ্তা গাড়ে’ ।*** 

মায়ছাম নামক জনৈক ছাহাবী বলেন, ১2০% ৫০ 4192 ১৬ aul sf 
এ 46 ৫ BS তের ও le IF od এ 28 
তত ৩৮ ৩ 4৪ ১ 3৮8 এ পপি এ ৮9 5 এ ১০৫৪ 
_5,% 4: ‘আমার কাছে সংবাদ পৌছেছে যে, যে ব্যক্তি সকালে প্রথমে 
মসজিদে গমন করে একজন ফেরেশতা তার ঝাণ্ডা নিয়ে এ ব্যক্তির সাথে 
থাকে, যতক্ষণ সে বাড়ীতে ফিরে না আসে । আর যে ব্যক্তি তার ঝাণ্ডী নিয়ে 
সকালে প্রথম বাজারে প্রবেশ করে শয়তান তার সাথে থাকে যতক্ষণ সে বাড়ী 


ফিরে না আসে’ ।২” তাই বাজারে প্রবেশের ক্ষেত্রে কতিপয় আদব মেনে চলা 
যরূরী। যথা- 


>. দয়ার বিরল বরা র্যা (হুঃ দেন, ‘যে ব্যক্তি বাজারে প্রবেশ 
করে বলবে, ES LAB এনা গু এ 3৮১৫ 3 22৩? ঞ। ও) এ] ও 
7৮ ৪ JS এ 99 পু ৮৪ ৩১ ৩ ১ Ee আল্লাহ 
ব্যতীত কোন উপাস্য নেই, তিনি এক তার কোন শরীক নেই, রাজত্ব 
তারই, সকল প্রশংসা তার। তিনি জীবিত করেন এবং মৃত্যু দেন। তিনি 





২৩৬. মুসলিম হা/৬৭১; মিশকাত হা/৬৯৬; ছহীহুল জামে হা/১৬৭। 
২৩৭. মুসলিম হা/২৪৫১। 
২৩৮. আবু নু'আইম, মারিফাতিছ ছাহাবাহ; ছহীহ আত-তারগীব হা/৪২২, মাওকুফ ছহীহ। 


Contents 


64... মুমিন কিভাবে দিন-রাত অতিবাহিত করার ৬৪ 


চিরঞ্জীব, তার মৃত্যু নেই। তীর হাতেই সকল কল্যাণ । তিনি সর্বময় 
ক্ষমতার অধিকারী)। আল্লাহ তার জন্য দশ লক্ষ নেকী লিখবেন, দশ লক্ষ 
গোনাহ মোচন করবেন এবং তার দশ লক্ষ মর্যাদা বৃদ্ধি করবেন’ ২% 

২. শোরগোল ও উচ্চবাচ্য পরিহার করা ।* ৩. বাজার পরিস্কার-পরিচ্ছন্ন 
রাখতে চেষ্টা করা । 8. ক্রয়-বিক্রয় চুক্তি সাক্ষী বা লেখার মাধ্যমে সুদৃঢ় 
করা (বাক্বারাহ ২/২৮২) এবং ওয়াদা পূর্ণ করা (মায়েদাহ ৫/১)। ৫. ক্রয়- 
বিক্রয়ে উদার ও নম্র হওয়া ।** ৬. সততা বজায় রাখা এবং পণ্যের দোষ- 
ক্ৰটি বর্ণনা করা ।*২ ৭. ক্রয়-বিক্রয়ে অধিক কসম খাওয়া পরিহার 
করা ।১৩ ৮. ধোৌকা-প্রবঞ্চনা, ভেজাল ও অত্যধিক মুনাফা লাভ করা থেকে 
বিরত থাকা ।২* ৯. ওযন ও পরিমাপে কম না দেওয়া (মুতাফফিফীন ১-৩)। 
১০. সুদী কারবার থেকে বিরত থাকা ।১৫ ১১. বাজারকে হারাম পণ্য ক্রয়- 
বিক্রয় থেকে পবিত্র রাখার চেষ্টা করা। ১২. চড়া মূল্য চেয়ে ক্রেতাকে 
প্রতারিত না করা।*১ ১৩. আত্মসাৎকৃত ও চোরাই দ্রব্য ক্রয় থেকে দূরে 
থাকা (নিসা ৪/২৯)। ১৪. মহিলাদের থেকে চোখ নত রাখা, তাদের সাথে 
সংমিশ্রণ ও তাদের ভিড় এড়িয়ে চলা (নূর ২৪/৩০-৩১)। ১৫. বেচা-কেনায় 
লিপ্ত হয়ে আল্লাহ্‌র যিকর ও ছালাত থেকে দূরে না থাকা (নূর ২৪/৩৭)। 

৮. রাস্তা-ঘাটে চলাফেরা : 

মানুষ প্রয়োজনে বাড়ী থেকে বের হয় এবং রাস্তায় চলাচল করে । এক্ষেত্রে 
কিছু নিয়ম মেনে চলা মুমিনের জন্য কর্তব্য । ক. দৃষ্টি অবনমিত রাখা (নূর 
২৪/৩০-৩১)। খ. এদিক সেদিক না তাকানো । ইবনু আব্বাস (রাঃ) বলেন, 
২০৮০5 9 ৩ ‘তিনি পথে চলার সময় এদিক সেদিক তাকাতেন 


না’ ।২৭ গ. সতর্কতার সাথে পথ চলা, যাতে অন্যের বা নিজের কোন ক্ষতি 
না হয়।৯” ঘ. অহংকার পরিহার করে বিনয়ের সাথে পথ চলা (ইসরা 








২৩৯. তিরমিযী হা/৩৪২৮-২৯; ইবনু মাজাহ হা/২২৩৫; মিশকাত হা/২৪৩১, সনদ ছহীহ। 
২৪০. বুখারী হা/২১২৫; মিশকাত হা/৫৭৫২, ৫৭৭১। 

২৪১. বুখারী হা/২০৭৬; ইবনু মাজাহ হা/২২০৩; ছহীহুল জামে হা/৩৪৯৫ । 

২৪২. ইবনু মাজাহ হা/২২৪৬; ইরওয়া হা/১৩২১; ছহীহুল জামে” হা/৬৭০৫ । 

২৪৩. মুসলিম হা/১৬০৭; নাসাঈ হা/৪৪৬০; ইবনু মাজাহ হা/২২০৯; মিশকাত হা/২৮৬০। 
২৪৪. মুসলিম হা/১০২; মিশকাত হা/২৮৬০। 

২৪৫. আহমাদ হা/৩৭২৫; ছহীহাহ হা/২৩২৬; ছহীহুল জামে” হা/৫০৮৯-৯০। 

২৪৬. বুখারী হা/৬৯৬৩; মুসলিম হা/১৫১৬; ইবনু মাজাহ হা/২১৭৩। 

২৪৭. হাকেম হা/৭৭৯৪; ছহীহাহ হা/২০৮৬; ছহীহুল জামে হা/৪৭৮৬। 

২৪৮. ইবনু মাজাহ হা/২৩৪০; ছহীহাহ হা/২৫০। 


Contents 


65... মুমিন কিভাবে দিন-রাত অতিবাহিত করবে. sl 
S/S TR SLU 1s মধ্যম গতিতে পথ চলা (লোকৃমান ৩১/১৯) । চ. 
মহিলারা রাস্তার মধ্যস্থল দিয়ে না চলে একপার্শ্ব দিয়ে চলা ।২৯ 

ছ. রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করা ।*** রাসূল (ছাঃ) বলেন, EL নে 
759 এ আ। ০8 ওটি 900 ৬ ৩১৪ ঠিক ০৫০ ০৫০ 
_£ “এক ব্যক্তি রাস্তা দিয়ে চলার সময় রাস্তায় একটি কীটাযুক্ত ডাল 
দেখতে পেয়ে তা সরিয়ে ফেলল। আল্লাহ তা'আলা তার এ কাজ সাদরে 
কবুল করে তার গুনাহ মাফ করে দিলেন’ ।২৫১ তিনি আরো বলেন, 20 ১৪ 
-[/| ‘আমি এক ব্যক্তিকে জান্নাতে ঘোরাফেরা করতে দেখলাম। যে 


(পৃথিবীতে) রাস্তার মধ্য হ'তে একটি গাছ কেটে সরিয়ে দিয়েছিল, যেটি 
মুসলিমদেরকে কষ্ট দিচ্ছিল’ ।২৫২ 


৮ 6৮ 


তিনি অন্যত্র বলেন, (489 008 ১৮৮০8 ৩০৮ ০ ০৯) % 
রম ৯ কস এ ০১০০৪ ০৪1০৩ ‘এক ব্যক্তি রাস্তা দিয়ে হেটে 
চলার সময় একটি কাটাযুক্ত বৃক্ষের শাখা দেখে বলে, আল্লাহ্র কসম! আমি 


অবশ্যই মুসলমানদের যাতায়াতের পথ থেকে এটা সরিয়ে ফেলব, যাতে তা 
তাদের কষ্ট না দেয়। ফলে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়’ ।২৫৩ 


আবু বারযা (রাঃ) বলেন যে, আমি বললাম, এ তে এ ০5 dS 


পপ ৮ 


alll 52০৮ ৩৮ ১৩। 4১৪ ৩ ‘হে আল্লাহ্‌র নবী (ছাঃ)! আপনি 
আমাকে এমন একটি জিনিস শিক্ষা দিন, যার দ্বারা উপকৃত হ'তে পারি । তিনি 
বললেন, মুসলমানদের চলাচলের রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দিবে' ২৫১ 





২৪৯. আবুদাউদ হা/৫২৭২; ইবনু হিববান, ছহীহাহ হা/৮৫৬। 

২৫০. মুসলিম হা/৩৫; আবুদাউদ হা/৪৬৭৮; মিশকাত হা/৫ । 

২৫১. বুখারী হা/৬৫২, ২৪৭২; মুসলিম হা/১৯১৪ । 

২৫২. মুসলিম হা/১৯১৪; মিশকাত হা/১৯০৫; ছহীহুল জামে হা/৫১৩৪ । 
২৫৩. মুসলিম হা/১৯১৪; ছহীহ আত-তারগীব হা/২৯৭৬। 

২৫৪. মুসলিম হা/২৬১৮; মিশকাত হা/১৯০৬; ছহীহ আত-তারগীব হা/২৯৬৮। 


Contents 


66... মুমিন কিভাবে দিন-রাত অতিবাহিত করবে ৬৬ 


জ. সালাম দেওয়া ও সালামের উত্তর দেওয়া ।২৫৬ ঝা. পথহারাকে সঠিক 
পথ দেখিয়ে দেওয়া ।২৫৭ 


৯. মানুষের সাথে উত্তম আচরণ করা : 

মানুষের সাথে উত্তম আচরণ করা আল্লাহ্‌র নির্দেশ। আল্লাহ বলেন, =) 
৩৭ ৮ ৩% ০৭ এ ‘তুমি তোমার অনুসারী মুমিনদের প্রতি 
সদয় হও' (গুআরা ২৬/২১৫) | 

রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, 551 রর রি tf ঞ। ৰ 
-১ ৩ ১০ ডি ১7 ০০ এ “আল্লাহ তা'আলা আমার প্রতি অহী 


করেছেন যে, তোমরা পরস্পর বিনয় প্রদর্শন করবে, যাতে কেউ কারো 
উপর বাড়াবাড়ি ও গর্ব না করে’ ।২৫৮ 


আল্লাহ মানুষকে যেসব নেমত দান করেছেন, তন্মধ্যে উত্তম চরিত্র 
অন্যতম । হাদীছে এসেছে, ছাহাবায়ে কেরাম বললেন, ৮ ৬৮ 4 ৯০ 
০১০2 0৬ । এ০৪ ৮ ‘হে আল্লাহ্‌র রাসূল! মানুষকে প্রদত্ত 
রি উত্তম স্বভাব-চরিত্র' ।২৩, 


বেগে ie SE ed oe ss 


esi) GU ০০৫ dl ১17০০ ০০ “কিয়ামত দিবসে মুমিনের 
দাড়িপাল্লায় সচ্চরিত্র ও সদাচারের চেয়ে অধিক ভারী কোন জিনিস হবে না। 
কেননা আল্লাহ তা'আলা অশ্লীল ও কর্কশভাষীকে ঘৃণা করেন? ।১% 





২৫৫. বুখারী হা/৬২৩১-৩৪; মুসলিম হা/২১৬০; আবুদাউদ হা/৫১৯৯; মিশকাত হা/৪৬৩২-৩৩। 
২৫৬. মুসলিম হা/২১৬২ আবুদাউদ হা/৫০৩০; ছহীহুল জামে হা/৩২৪১। 

২৫৭. বুখারী হা/২৮৯১; ছহীহাহ হা/১০২৫। 

২৫৮. মুসলিম হা/২৮৬৫; আবুদাউদ হা/৪৮৯৫; ছহীহুল জামে” হা/১৭২৫; ছহীহাহ হা/৫৭০। 
২৫৯. হাকিম হা/৭৪৩০; ইবনু মাজাহ হা/৩৪৩৬; ছহীহাহ হা/৪৩৩; মিশকাত হা/৫০৭৮। 
২৬০. তিরমিযী হা/২০০২; মিশকাত হা/৫০৮১; ছহীহাহ হা/৮৭৬; ছহীহুল জামে হা/১৩৫। 


Contents 


দ্বিতীয় পর্ব 


দিবসের ন্যায় রাতও মানুষের জন্য মহান আল্লাহ্‌র অপার অনুগ্রহের এক 
অনন্য নিদর্শন। দিবসের শত কর্মব্যবস্ততার মাঝে মানুষের জন্য একান্তে 
আল্লাহকে ডাকা ও তীর কাছে নিজের চাওয়া-পাওয়া ব্যক্ত করা হয়ে ওঠে 
না। অথচ গভীর রাতে আল্লাহর কাছে প্রার্থনা করা ও তার কাছে নিজের 
যাবতীয় চাওয়া-পাওয়া ব্যক্ত করা সহজ ও সুন্দর হয়। চারিদিকে যখন 
কোলাহল মুক্ত নীরব-নিথর পরিবেশ, সকল বনু আদম যখন নিদ্রার কোলে 
শায়িত, তখন একান্তে মহান আল্লাহকে ডাকার এক উপযুক্ত পরিবেশ । 
যখন স্বয়ং আল্লাহ মানুষকে ডেকে তার কাছে চাইতে বলেন। এটা কেবল 
রাত্রেই হয়ে থাকে । তাই রাত এক গুরুতৃপূর্ণ সময় । এখানে আমরা রাতের 
করণীয় উল্লেখ করার চেষ্টা করব। 
রাত আল্লাহ্র সৃষ্টির নিদর্শন 

রাত আল্লাহ্‌র সৃষ্টির এক বড় নিদর্শন (ইসরা ১৭/১২)। একে আল্লাহ মানুষের 
আরাম-আয়েশ ও প্রশান্তির উপায় হিসাবে সৃষ্টি করেছেন (আন'আম ৬/৯৬; 
নাহল ১৬/৮৬)। আল্লাহ রাতকে মানুষের জন্য আবরণ বা আড়াল হিসাবে 
সৃষ্টি করেছেন (ফুরকান ২৫/৭)। মহান আল্লাহ রাতের কোন অংশবিশেষ 
প্রকাশ না করে সর্বদা দিন কায়েমে সক্ষম । আবার দিনের কোন আভা বা 
আলোকচ্ছটা প্রকাশিত না করে সর্বদা রাত কায়েমে পূর্ণ ক্ষমতাবান (কাছাছ 
২৮/৭১-৭২)। যেমন মেরু অঞ্চলে ৬ মাস রাত ও ৬ মাস দিন থাকে। 


রাত্রে সংঘটিত ইসলামের কতিপয় গুরুত্বপূর্ণ বিষয় : 
১. মানবতার হেদায়াতের দিক-দিশারী ও হক-বাতিলের পার্থক্যকারী 
মহাগ্রন্থ আল-কুরআনুল কারীম রাত্রে অবতীর্ণ হয়েছে।** 
২. রাসূলুল্লাহ (ছাঃ)-এর ইসরা ও মি'রাজ রাব্রিকালে সংঘটিত হয়েছে 
(ইসরা ১৭/১)। 


৩. রাত্রের শেষ তৃতীয়াংশে আল্লাহ তা'আলা দুনিয়ার আসমানে অবতরণ 
করেন।**২ 





২৬১. দুখান ৪৪/৩; কৃদর ৯৭/১; মুসনাদ আহমাদ ২/১১৩ পৃঃ। 


Contents 


68... মুমিন কিভাবে দিন-রাত অতিবাহিত করবে... ৬৮ 


তাই নীরবে-নিভূতে মহান আল্লাহকে ডাকা ও তার ইবাদত করার জন্য রাত 
অতি গুরুত্বপূর্ণ সময় ৷ 


রাব্রিকালে পবিত্রতা 


রাত্রে পরিস্কার-পরিচ্ছনন ও পবিত্র হয়ে শয়ন করা সুন্নাত । রাসূলুল্লাহ (ছাঃ) 
এ আমলের গুরুত্ব ও ফযীলত বর্ণনা করেছেন । যেমন- 


১. ওযু করে শয্যা গ্রহণ করা : 

আব্দুল্লাহ ইবনে ওমর (রাঃ) হ'তে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) 
বলেছেন, 1805 ০ BESS Ob 2৩ & SU pb oN 
2b ০ He ১১৯৬ 4১৩ ৮৪৪ vl : 120 09 “যে ব্যক্তি ওযু করে 
শয্যা গ্রহণ করে, তার শরীরের সাথে থাকা বস্ত্রের মাঝে একজন ফেরেশতা 


রাত্রি যাপন করেন। যখনই সে ব্যক্তি জাগ্রত হয়, তখন ফেরেশতা বলেন, 
হে আল্লাহ! আপনি অমুক বান্দাকে ক্ষমা করে দিন। নিশ্চয়ই সে ওযু করে 


9 ২৬৩ 


শয়ন করেছে । 
অন্য বর্ণনায় এসেছে, মু'আয ইবনে জাবাল (রাঃ) হ'তে বর্ণিত, তিনি 
বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, 4 A ০১ ৮ ০ ০: ৮৬ 
84 BES ও 2৭9 (০10 46 1 ০ ‘যে কোন 
মুসলমান রাতে যিকর-আযকার (দো'আ পাঠ) করে এবং ওযু করে শয়ন 


করে, সে যদি রাতে জাগ্রত হয়ে দুনিয়া ও আখিরাতের কোন কল্যাণ 
আল্লাহ্‌র কাছে প্রার্থনা করে, তাহ’লে আল্লাহ তাকে তা দান করেন’ ।২৬ 


২. ঘুম থেকে জাগ্রত হয়ে হাত ও মুখমণ্ডল ধৌত করা : 

নিদ্রা হ'তে জাগ্রত হওয়ার পর দু'হাত ও মুখমণ্ডল ধৌত করা সুন্নাত । 
আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) বর্ণনা করেন, ey ০ &| এপ গে ৩ 
৫৫65 বত এল) ০০ ৮ ৩ এ 92 ৩০ £৬ বাসূলুল্লাহ (ছাঃ) 





২৬২. বুখারী হা/৭৪৯৪; মুসলিম হা/৭৫৮। 
২৬৩. ছহীহ ইবনে হিব্বান হা/১০৫১; ছহীহাহ হা/২৫৩৯। 
২৬৪. আবুদাউদ হা/৫০৪২; মিশকাত হা/১২১৫, হাদীছ ছহীহ ৷ 


Contents 


69... .. মুমিন কিভাবে দিন-রাত অতিবাহিত করবে... ৬৯ 
রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে কাষায়ে হাজাত সেরে মুখমণ্ডল ও দু'হাত 
ধৌত করে পুনরায় ঘুমাতেন' ।২৬৫ 

৩. জুনুবী অবস্থায় ওযু বা তায়াম্মুম করে ঘুমানো : 

জুনবী বা অপবিত্র ব্যক্তি প্রথমে লজ্জাস্থান ধৌত করবে এবং পরে ওযু করে 
ঘুমাবে । আয়েশা (রাঃ) হ'তে বর্ণিত, তিনি বলেন, ৮ এ ৮ 1 ৩৬ 
SLA of 4৮৯ 4০৪ বি 9৯ তর এ 90093 ‘রাসূলুল্লাহ 
(ছাঃ) জানাবাতের হালাতে বা অপবিত্রাবস্থায় যখন শয্যা গ্রহণের ইচ্ছা 
পোষণ করতেন, তখন তিনি স্বীয় লজ্জাস্থান ধৌত করতেন এবং ছালাতের 


ন্যায় ওযু করতেন’ ।২ আবার কখনও তায়াম্মুম করতেন’ ।২*' অন্য বর্ণনায় 
এসেছে, ওমর (রাঃ) রাতে জুনবী হওয়ার কথা রাসূলের নিকটে উল্লেখ 


করলেন। তখন রাসূলুল্লাহ (ছাঃ) তাকে বললেন, = 474১ 0.) + 
* “ওযু কর ও লজ্জাস্থান ধৌত কর। অতঃপর ঘুমাও” । 


৪. রাত্রে নিদ্রা থেকে জাগ্রত হয়ে মেসওয়াক করা : 
পরিস্কার-পরিচ্ছন্নতা ও পবিত্রতার প্রতি রাসূলুল্লাহ (ছাঃ) অতি সজাগ ও 
সচেতন ছিলেন। হুযায়ফা (রাঃ) হ'তে বর্ণিত, তিনি বলেন, ৪.৮ 3 ৩৬ 


এডি আ৬ ০৮ 020 ৩ ও 1১] | ৮১ 4৪ | ‘রাসুলুল্লাহ (ছাঃ) 
যখন রাতে ঘুম থেকে জাগ্রত হ’তেন, তখন তিনি মেসওয়াক করে স্বীয় মুখ 
পরিস্কার করতেন? ।২৯ 


রাত্রিকালে আযান 


সূর্যাস্তের পর থেকে রাত শুরু হয় এবং ফজর উদিত হওয়ার সাথে সাথেই 
রাতের পরিসমাপ্তি ঘটে। আযান দেওয়াও ইবাদত ৷ রাতে বিভিন্ন আযান 
প্রচারিত হয় । যেমন- 


২৬৫. মুসলিম হা/৩০৪ । 

২৬৬. বুখারী হা/২৮৮; মুসলিম হা/৩০৫; আবুদাউদ হা/২২২। 

২৬৭. বায়হাকী ১/২০০; মুছন্নাফ ইবনে আবী শায়বাহ ১০/৪৮; আদাবুয যিফাফ, পৃঃ ৪৬, সনদ ছহীহ ৷ 
২৬৮. বুখারী হা/২৯০; মুসলিম হা/৩০৬। 

২৬৯. বুখারী হা/২৪৫। 





Contents 


ক. মাগরিবের আযান : 


সর্যান্তের পর মাগরিবের সময় হয়। সালামা (রাঃ) বর্ণনা করেন যে, (৫ 
০০৬৬ 50 9 ০১ ly এজ ও এতে সত এ 
“আমরা রাসূলুল্লাহ (ছাঃ)-এর সঙ্গে সূর্যাস্তের সাথে সাথে মাগরিবের ছালাত 
আদায় করতাম” ।২০ অন্য বর্ণনায় এসেছে, রাফে বিন খাদীজ (রাঃ) হ'তে 
বর্ণিত, তিনি বলেন, ৮... 4 এ৷ এক HS ০৯ এ 
এ 69 ৮০৫ 5 ৫১০১৪ 'আমরা রাসূলুল্লাহ (ছাঃ)-এর সাথে 
মাগরিবের ছালাত আদায় করে এমন সময় ফিরে আসতাম যে, আমাদের 
কেউ (তীর নিক্ষেপ করলে) নিক্ষিপ্ত তীর পতিত হবার স্থান দেখতে 


এট 


পেত’ ।** বর্তমানে কেউ কেউ মাগরিবের আযান প্রচারে অত্যন্ত বিলম্ব 
করে থাকে, যা সুন্নাতের সম্পূর্ণ খেলাফ। বস্তুতঃ সূর্যাস্তের সাথে সাথেই 
মাগরিবের আযান দেওয়া অত্যাবশ্যক । 

মাগরিব আযানের পর দু'রাক'আত ছালাত : 

মাগরিবের আযানের পরে দু'রাক'আত ছালাত আদায় করা মুস্তাহাব । রাসূল 
(ছাঃ) বলেন, গড এন Be ও এ৪ Al ১১০19 “তোমরা 
মাগরিবের ফেরযের) আগে ছালাত আদায় করবে । তৃতীয়বারে তিনি 
বললেন, যে ইচ্ছা করে'।১ অন্যত্র তিনি বলেন, 4০১0 3 ০ 
পট এ? ক 0120০ ০ ০ “তোমরা মাগরিবের 
(ফরযের) পূর্বে দু'রাক'আত ছালাত আদায় করবে। অতঃপর তিনি 
বললেন, “তোমরা মাগরিবের (ফেরযের) পূর্বে দু'রাক'আত ছালাত আদায় 


করবে, যে ইচ্ছা করে" ।২৭৩ অন্য হাদীছে এসেছে, আনাস (রাঃ) বলেন, ৩৬ 


0952 1.) 5০ 4 ০০ রি ob ৩ ৪৭ ও 25 ঘা ১১%)। 





২৭০. বুখারী হা/৫৬১। 
২৭১. বুখারী হা/৫৫৯। 
২৭২. বুখারী হা/১১৮৩, ৭৩৬৮; মিশকাত হা/১১৬৫। 
২৭৩. আবুদাউদ হা/১২৮১; ছহীহুল জামে  হা/৩৭৯১। 


Contents 
৩9৮ CUS ৮৯০ ng le Be ভি তে এত 0240 
পল LEY, ৩৬৫ 38 LT ol ০5 ১ ‘মুওয়াযযিন 
যখন আযান দিত, তখন নবী করীম (ছাঃ)-এর ছাহাবীগণের মধ্যে 
কয়েকজন নবী করীম (ছাঃ)-এর বের হওয়া পর্যন্ত (মসজিদের) খুঁটির 


নিকট গিয়ে দাঁড়াতেন এবং এ অবস্থায় মাগরিবের পূর্বে দু'রাক'আত ছালাত 
আদায় করতেন। অথচ মাগরিবের আযান ও ইক্বামাতের মধ্যে কিছু (সময়) 


থাকত না’ ।২৭5 


শায়খ বিন বায (রহঃ) বলেন, 
১০১ 4৮ 41 ০০ SID ৮০ GY 05) oA OB ০৯ ৪১৮০) 
56755045546 STAM SBE SG Le: 
৩) Dla 13320 oA ০১15 le dl G2 SL of 
0$ ৩০১ ০ les Vy ৯৯০৭৪ ny আদ dl এ ৬5 GY 0 
LWT SUM ead ও 0৬৪০৩ ৮৪ 
“মাগরিবের আযানের পরে ও ইক্বামতের পূর্বের ছালাত রাসূল (ছাঃ)-এর 
বাণী- “তোমরা মাগরিবের (ফরযের) আগে ছালাত আদায় করবে । 
তৃতীয়বারে তিনি বললেন, যে ইচ্ছা করে’ বেখারী হা/১১৮৩, ৭৩৬৮)-এ কারণে 
সুন্নাত। আর ছাহাবীগণ মাগরিবের আযান হ'লে ইক্বামতের পূর্বে এ ছালাত 
আদায়ের জন্য প্রতিযোগিতা করতেন। এমতাবস্থায় যে নবী করীম (ছাঃ) 


উপস্থিত ছিলেন এবং তিনি তাদেরকে এথেকে নিষেধ করেননি । বরং এ 
সম্পর্কে তিনি আদেশ দিয়েছেন যেরূপ ইতিপূর্বে উল্লিখিত হাদীছে রয়েছে' ১৭ 


শায়খ মুহাম্মাদ বিন ছালেহ আল-উছায়মীন (রহঃ) বলেন, 4 ৬৬৫) ৪১৮০ 
এ ৪১৩ ফা) শক FY আদ GY 91১৬ ০৪ Sl Al ৪১৩০ 
- ৪১ ৫০ ৮; “মাগরিবের (ফরয) ছালাতের পূর্বে দু'রাক'আত 





২৭৪. বুখারী হা/৬২৫; ছহীহ ইবুন হিব্বান হা/২৪৮৯। 
২৭৫. মাজমূ" ফাতাওয়া ইবনে বায ৭/১৭১। 


Contents 


ছালাত তথা আযান ও ইক্বামতের মধ্যবর্তী ছালাত সুন্নাত । কিন্তু তা রাতেবা 
নয়। সুতরাং নিয়মিতভাবে তা আদায় করা সমীচীন নয়’ ২ 

খ. এশার আযান : 

পশ্চিম দিগন্তে শাফাক্‌ বা লাল আভা মিলিয়ে যাওয়ার পর থেকেই এশার 
ওয়াক্ত শুরু হয়। শাফাক্‌ বলতে সূর্যাস্তের পর পশ্চিম আকাশে যে লাল চিহ্ন 
বা রেখা পরিদৃষ্ট হয় তাকে বুঝায় । এই শাফাক্‌ মিলিয়ে যাওয়া হচ্ছে এশার 
ছালাতের আওয়াল ওয়াক্ত ।২+ আর এশার শেষ সময় হচ্ছে অর্ধরাত পর্যন্ত 
২৮ অথবা রাতের এক-তৃতীয়াংশ পর্যন্ত ।** প্রকাশ থাকে যে, শাফাক্‌ 
অদৃশ্য হয়ে যাওয়ার পর এশার আযান দেওয়া যায়। তবে এশার ছালাত 
দেরী করেও আদায় করা যায় 1২৮? 

গ. সাহারীর আযান : 

রামাযানে এবং অন্য মাসেও সাহারীর আযান দেওয়া সুন্নাত । রাসূলুল্লাহ 
(ছাঃ) বলেন, ০৮৪৩? ০) 038 19195 ৭00১ ৩১ ২০৩ ৩] 
“বেলাল রাত্রে আযান দিলে তোমরা পানাহার কর, যতক্ষণ না আব্দুল্লাহ বিন 
উম্মে মাকতুম আযান দেয়” ।*২? অন্য বর্ণনায় এসেছে, আব্দুল্লাহ বিন ওমর 
(রাঃ) হ'তে বর্ণিত, ০০৮ 4 08 & ১৩ ১ এপ ১৬৯১ ৩৬9 
4০৯৮৫ “আব্দুল্লাহ বিন উম্মে মাকতৃম (রাঃ) অন্ধ ছিলেন। তিনি ততক্ষণ 


পর্যন্ত আযান দিতেন না, যতক্ষণ তাকে বলা না হ'ত যে, তুমি সকাল করে 
ফেললে, সকাল করে ফেললে’ ।২৮২ অপর একটি হাদীছে এসেছে, 


৮১7৮ | 3৩০ CUS, ৮৮3 এ আআ এত এ ০৮০ 0 UD ১ ০৫ 
0৩4 ৩১0১০ ৪6 এ 505 ০৪ E56 EG ৬৯৮00 5301 ৩ 





২৭৬. ফাতাওয়া ইবনে উছায়মীন, ১৪/২৭২। 

২৭৭. মুসলিম হা/৬১৩। 

২৭৮. বুখারী হা/৫৭২; মুসলিম হা/৬১২। 

২৭৯. বুখারী হা/৫৬৯, ৮৬৪; মুসলিম হা/৬১২-৬১৩। 
২৮০. বুখারী হা/৫৭১। 

২৮১. বুখারী হা/৬২৩। 

২৮২. বুখারী হা/৬১৭, ২৬৫৬ । 





Contents 


EE 2 FE hd CIS Ie SS 


০” গা 


5458 

Da BEF 
আনাস (রাঃ) হ’তে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) সাহারীর সময় 
বললেন, হে আনাস! আমি ছিয়াম পালনের ইচ্ছা করছি, আমাকে কিছু 
খাওয়াও । আমি রাসূলের নিকটে খেজুর ও পানির পাত্র নিয়ে আসলাম। 
এটা বেলালের আযান দেওয়ার পরে ছিল। অতঃপর তিনি বলেন, হে 
আনাস! কোন লোককে খুঁজে দেখ, যে আমার সাথে আহার করবে । আমি 
যায়েদ বিন ছাবিতকে ডাকলে, তিনি এসে বললেন, আমি এইমাত্র ছাতুর 
শরবত পান করেছি এবং ছিয়াম পালনেরও ইচ্ছা করেছি। রাসূলুল্লাহ ছোঃ) 
বললেন, আমিও ছিয়ামের ইচ্ছা পোষণ করেছি। তখন তিনি রাসূলের সাথে 
সাহারী করলেন। অতঃপর দাড়িয়ে দু'রাক'আত ছালাত আদায় করে 
(ফজর) ছালাতের জন্য মসজিদ অভিমুখে গমন করলেন’ ।** এখানে 
রামাযান ও অন্যান্য মাসের কোন পার্থক্য করা হয়নি। বরং আনাস (রাঃ) 
বর্ণিত এ দীর্ঘ হাদীছে রামাযান ব্যতীত অন্য মাসের বিষয়টি সুস্পষ্ট রূপে 
প্রতিভাত হয়েছে। 


রাত্রে প্রচারিত উপরোক্ত সময় আযান দিয়ে মুমিন অশেষ ছওয়াবের 
অধিকারী হ'তে পারেন। রাসূল (ছাঃ) বলেন, 


৩৪ = 49 ৮৩ ১৮১ 5 4) হাতি 5 yo ১০ 2) চা ০১ 
26৮5. 875০ BE হা হজ Ll 

৮ 
মুয়াযযিনের কণ্ঠের শেষ প্রান্ত পর্যন্ত তাকে ক্ষমা করা হবে এবং 
(ক্য়ামতের দিন) তার কল্যাণের জন্য প্রত্যেক সজীব ও নিজীব বস্তু সাক্ষ্য 
দিবে এবং এই আযান শুনে যত লোক ছালাত আদায় করবে সবার 





২৮৩. নাসাঈ হা/২১৬৭, সনদ ছহীহ ৷ 


Contents 


সমপরিমাণ নেকী মুয়াযযিনের হবে। আর যে ব্যক্তি ছালাত আদায়ের জন্য 
উপস্থিত হবে, তার জন্য পঁচিশ ছালাতের নেকী লেখা হবে এবং তার দুই 
ছালাতের মধ্যকার গুনাহ ক্ষমা করা হবে’ ২ 

রাতের ছালাত 


রাত্রে দুই ধরনের ছালাত আদায় করা হয়। ১. ফরয ছালাত । যথা- মাগরিব 
ও এশার ছালাত । ২. নফল ছালাত তথা তারাবীহ বা তাহাজ্জুদ ও বিতর 
ছালাত । 


মাগরিবের ছালাত : 


সূর্যাস্তের পর মাগরিবের ছালাতের ওয়াক্ত হয়ে যায় এবং পশ্চিম আকাশে 
শাফাক্‌ বা লাল আভা অদৃশ্য না হওয়া পর্যন্ত এর ওয়াক্ত অবশিষ্ট থাকে । 


মাগরিবের ফরয ছালাত : আল্লাহ বলেন, > ৩১০০ > ঞ ১৬৯ 
৩৬৯০} ‘অতএব তোমরা আল্লাহ্‌র পবিত্রতা ঘোষণা কর সন্ধ্যায় ও 
সকালে’ (রূম ৩০/১৭) তিনি আরো বলেন, 4? Br 5 215 না? 
-02/ ০৮ ‘আর তুমি ছালাত কায়েম কর দিনের দুই প্রান্তে ও রাত্রির কিছু 
অংশে" (হৃদ ১১/১১৪)। অন্যত্র তিনি বলেন, হী | 470 8012] না 
73585 US A 0 ৩) Al 05) এ GLE “সূৰ্য অপরাহ্নে ঢলে 
পড়ার পর থেকে রাত্রির অন্ধকার পর্যন্ত তুমি ছালাত কায়েম কর এবং 


ফজরের ছালাত আদায় কর। নিশ্চয়ই ফজরের ছালাত (রাত্রি ও দিবসের 
ফেরেশতাগণের মাধ্যমে) সাক্ষ্যপ্রাপ্ত হয়’ (ইসরা ১৭/৭৮)। 


অত্র আয়াতের প্রথমাংশ ৷ 493 দ্বারা যোহর-আছর এবং দ্বিতীয়াংশ 
12 ১.০ দ্বারা মাগরিব, এশা বুঝানো হয়েছে। অতঃপর ৯০ 0৯ দ্বারা 
ফজর ছালাতকে পৃথকভাবে বুঝানো হয়েছে। সফরে যোহর-আছর এবং 


মাগরিব-এশা জমা ও কৃছর করা যায়। যেমন ইবনু আব্বাস (রাঃ) বলেন, 
রাসূলুল্লাহ (ছাঃ) মদীনায় সাত ও আট রাক'আত পড়তেন । মাগরিব ও 





২৮৪. আহমাদ, আবুদাউদ, ইবনু মাজাহ; নাসাঈ, হা/৬৬৭; মিশকাত হা/৬৬৭, সনদ ছহীহ । 


Contents 


এশা জমা করে সাত এবং যোহর ও আছর জমা করে আট ।**৫ যদিও এটি 
নয়মিতভাবে পড়তেন না। বরং মাঝে-মধ্যে পড়তেন। 

আল্লাহ আরো বলেন, ৫4৯15 ৮-০। (১৮ ০ ৬:১৩ ০ 
ECE UL (909 ০০২ 02 »এ ১০১ “এবং তোমার 
পালনকর্তার প্রশংসাসহ পবিত্রতা ঘোষণা কর সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের 
পূর্বে । আর পবিত্রতা ঘোষণা কর রাত্রিকালে ও দিবসের প্রান্তসমূহে । তাতে 
(অশেষ ছওয়াব প্রাপ্তিতে) তুমি সন্তুষ্ট হবে’ (ত্ব-হা ২০/১৩০)। 

অধিকাংশ ব্যাখ্যাকার বলেন, অত্র আয়াতে পাঁচ ওয়াক্ত ছালাতের প্রতি 
ইঙ্গিত রয়েছে। “সূর্যোদয়ের পূর্বে" অর্থ ফজরের ছালাত, “সূর্যাস্তের পূর্বে” 
অর্থ আছরের ছালাত, “রাত্রিকালে' অর্থ এশার ছালাত এবং দিবসের প্রান্ত 
সমূহে’ অর্থ যোহর ও মাগরিবের ছালাত । কেননা ‘যোহর’ হ'ল দিনের 
প্রথম ভাগের শেষ ও শেষ ভাগের শুরু এবং “মাগরিব হ’ল দিনের 
শেষভাগের প্রান্তসীমা ৯৮৬ আর মাগরিবের ছালাত তিন রাক“আত 
ফরয ।*** সফরকালেও তিন রাক“আতই আদায় করতে হয় ।২৮৮ 


মাগরিবের সুন্নাত ছালাত : মাগরিবের ফরয ছালাতের পরে দু'রাক'আত 

সুন্নাত ছালাত রয়েছে। রাসূল (ছাঃ) বলেন, 

০৮] 0৩1 5 5 UN 251 25 5০2 BN এ 96 ০৪ 

1 ১৯০ চা ০৩ ১৯০ 33 =~ ০৩ ১৯০ চার্ট ১৯০ 35 
| 

“যে ব্যক্তি দিনে-রাতে বার রাক'আত (সুন্নাতে মুওয়াক্কাদা) আদায়ে অভ্যস্থ 

হয়ে যায় আল্লাহ তা“আলা তার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে রাখেন । 


চার রাক'আত যোহরের ফরয ছালাতের পূর্বে এবং দু'রাক'আত যোহরের 
ফরয ছালাতের পরে, দু'রাক'আত মাগরিবের ফরয ছালাতের পরে, 





২৮৫. বুখারী হা/৫১৮; মুসলিম হা/৭০৫; নাসাঈ হা/৭৬৮। 

২৮৬. তাফসীরে কুরতুবী, সুরা ত-হা ১৩০ আয়াতের ব্যাখ্যা দ্রঃ। 

২৮৭. আবুদাউদ হা/১৯৩৩, সনদ ছহীহ ৷ 

২৮৮. তিরমিযী হা/৫৫২, সনদ ছহীহ; ছহীহ ইবনে হিব্বান ৪/১৮০; ছহীহ ইবনে খুযাইমা ২/৭১। 


Contents 


দু'রাক'আত ইশার ফরয ছালাতের পরে এবং দু'রাক'আত ফজরের ফরয 
ছালাতের পূর্বে” ৯৮৯ 


এশার ছালাত : 


মুছল্লীরা দ্রুত চলে আসলে তাড়াতাড়ি এবং বিলম্বে আসলে এশার 
জামা'আত বিলম্বে করা যায়' ১৯” রাসূলুল্লাহ (ছাঃ) এশার ছালাত অর্ধ রাত 
পর্যন্ত বিলম্ব করে আদায় করতেন ।২৯, তবে যরূরী কারণ বশতঃ ফজরের 
পূর্ব পর্যন্ত এশার ছালাত আদায় করা জায়েয ।৯২ এশার ছালাত 
জামা'আতের সাথে আদায় করলে অর্ধরাত্রি ছালাত আদায়ের ছওয়াব 
পাওয়া যায় ।২৯৩ 


এশার ছালাত দেরী করে আদায় করা রাসূলুল্লাহ (ছাঃ) পসন্দ করতেন। 
কষ্টকর না হ'লে এশার ছালাত রাতের এক-তৃতীয়াংশ অতিক্রান্ত হওয়ার 
পর আদায় করা উত্তম ।** আর মুনাফিকদের জন্য এশা ও ফজরের ছালাত 
আদায় করা অত্যন্ত কঠিন ২৯৫ 


এশার ফরয ছালাত : এশার ছালাত আদায়ের ব্যাপারে মহান আল্লাহ সূরা 
তৃ-হার ১৩০ আয়াতে নির্দেশ প্রদান করেছেন। যা ইতিপূর্বে উল্লেখিত 
হয়েছে । এশার ছালাত চার রাক'আত ফরয ।২৯৬ 


এশার সুন্নাত ছালাত : এশার ফরয ছালাতের পরে দু'রাক'আত সুন্নাত 
ছালাত আদায় করতে হয়। রাসূল (ছাঃ) বলেন, 


৪ প্রা অপ SEAT জে আর হা ও এও os ও এপি ৬ 
sli) ০৩ ১৯০ Bf =~ ০৩ ১৪ 05 0০৩ ১৪ র্‌ ০৮] 





২৮৯. নাসাঈ হা/১৭৯৪-৯৫; ছহীহুল জামে হা/৬১৮৩। 
২৯০. বুখারী হা/৫৬০। 

২৯১. বুখারী হা/৬৬১। 

২৯২. মুসলিম হা/১৫৬। 

২৯৩. মুসলিম, মিশকাত হা/৬৩০। 

২৯৪. বুখারী, মিশকাত হা/৫৯০-৯১। 

২৯৫. বুখারী, মুসলিম, মিশকাত হা/৬২৯। 

২৯৬. আহমাদ ৬/২৭২, হা/২৬৮৬৯; সনদ হাসান । 


Contents 


77... মুমিন কিভাবে দিন-রাত অতিবাহিত করবে... ৭৭ 
'যে ব্যক্তি দিনে-রাতে বার রাক'আত সুন্নাত ছালাত আদায় করবে, তার 
জন্য আল্লাহ জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। যোহরের পূর্বে চার 
রাক'আত, পরে দু'রাক'আত, মাগরিবের পরে দু'রাক'আত, এশার পরে 
দু'রাক“আত এবং ফজরের পূর্বে দু'রাক'আত' ২৯ 
মুসাফিরের জন্য মাগরিব ও এশার ছালাত জমা করা : 
সফরে ছালাত কৃছর ও জমা করা সুন্নাত । মু'আয (রাঃ) হ'তে বর্ণিত, তিনি 
বলেন, 
৬৮ ৩৩৩ এ 2১৮ ও 043 ০ dl একি ও ০০০ Ye ৬০৮ 
55757177577 751 
“আমরা রাসূলুল্লাহ (ছাঃ)-এর সাথে তাবুক যুদ্ধে বের হ'লাম। তিনি যোহর 
ও আছর ছালাত জমা (একত্রে) করে পড়তেন এবং মাগরিব ও এশা জমা 
করে আদায় করতেন।১৯” মুকীম ব্যক্তিও বৃষ্টি, ভীতি ও বিশেষ কোন 
কারণে ছালাত জমা করতে পারেন।১৯* ইবনু ওমর (রাঃ) বৃষ্টির সময় 
ছালাত জমা করে আদায় করতেন |” উল্লেখ্য, মাগরিব ও এশার ছালাতের 
মাঝে কোন সুন্নাত ছালাত আদায় করতে হবে না ।১০, 
মহিলারা রাতের আধারেও মসজিদে যেতে পারে 
মহিলাদের জন্য বাড়ীতে ছালাত আদায় করা উত্তম। তবে তারা মসজিদে 
গিয়েও ছালাত আদায় করতে পারে। এক্ষেত্রে তাদের বাধা দেওয়া যাবে 
না। এমনকি রাস্তা নিরাপদ থাকলে তারা রাতেও মসজিদে গিয়ে ছালাত 
জানায় করতে ধান বনু ওয়র রো) রায়্লযাহ ঘট হজের গা রিরের 
যে, (0159 amc | গা হি ১৪9৫ ১ “তোমাদের স্ত্রীরা 
যদি রাতে মসজিদে গিয়ে ছালাত আদায়ের অনুমতি চায়, তাহ'লে তোমরা 
তাদেরকে অনুমতি দিবে" ১০২ 





২৯৭. তিরমিযী হা/৪১৫; ইবনু মাজাহ হা/১১৪১; মিশকাত হা/১১৫৯, সনদ ছহীহ। 
২৯৮. মুসলিম হা/৭০৬। 

২৯৯. মুসলিম হা/৭০৫, “মুকীম অবস্থায় ছালাত জমা করা’ অনুচ্ছেদ । 

৩০০. মুওয়াত্ী মালেক হা/৪৮১, ২/১৯৭ । 

৩০১. মুত্তাফাক্‌ আলাইহ, মিশকাত হা/১৩৩৮। 

৩০২. বুখারী হা/৮৬৫। 


Contents 


শয়নের আদব বা শিষ্টাচার 


আল্লাহ তা‘আলা মানুষের বিশ্রামের জন্য রাতকে সৃষ্টি করেছেন এবং 
নিদ্রাকে করেছেন ক্লান্তি দূরকারী। তিনি বলেন, ৬০৮4০১ ৮; 
-৮ 520 ৫০৮) ‘আর আমরা তোমাদের জন্য নিদ্রাকে করেছি ক্লান্তি 
দূরকারী। আর রাত্রিকে করেছি আবরণ’ (নাবা ৭৮/৯-১০)। অন্যত্র তিনি 
বলেন, 710৮৯49581৮) ৫৩০ 09 ০ JS Fo ডি $ 
“তিনিই সেই সত্তা, যিনি তোমাদের জন্য রাত্রিকে করেছেন আবরণ, নিদ্রাকে 
করেছেন ক্লান্তি দূরকারী এবং দিবসকে করেছেন উত্থান সময়’ (ফুরকান 
২৫/৪৭) ৷ সুতরাং দিনের কর্মক্রান্তি দূর করতে মানুষকে রাত্রে শয্যা গ্রহণ 
গ্রহণ করবে এবং আল্লাহ্র যিকর করতে করতে ঘুমিয়ে যাবে । তাহ'লে এর 
মাধ্যমে সে ছওয়াব হাছিল করতে পারবে । নিম্নে শয্যা গ্রহণ ও ঘুমানোর 
কতিপয় আদব উল্লেখ করা হ'ল ।- 


১. ডান কাতে শয়ন : সাধারণভাবে এশার ছালাতের পূর্বে ঘুমানো ও এশার 
পরে (অপ্রয়োজনীয়) কথাবার্তা বলা উচিত নয়।** আর শয়নকালে ভান 
কাতে শয়ন করা সুন্নাত ।০ 

২. দোআ পাঠ : শয়নকালে দো'আ পাঠ করা যররী। রাসূলুল্লাহ (ছাঃ) 
বলেন, 57 41 2 খু LIS এ ঞ 5 এ 5 ৪৯ ০৪) “যে 
ব্যক্তি কোথাও শয়ন করার পর আল্লাহ্‌র নাম নিলো না, তার জন্য আল্লাহ্‌র 
পক্ষ থেকে বঞ্চনা নেমে আসবে" ।১৫ তাই শয্যা গ্রহণকালে মুমিন বলবে, 
9 ০১৮৮) ৩৯০০ বিসমিকাললা-হম্মা আমুতু ওয়া আহ্‌ইয়া” (হে 
আল্লাহ! তোমার নামে আমি মরি ও বাঁচি)। অর্থাৎ তোমার নামে আমি শয়ন 
করছি এবং তোমারই দয়ায় আমি পুনরায় জাগ্রত হব। আর ঘুম থেকে 
ওঠার সময় বলবে, ১ | «৮19 lw 0 & ১৩০০৭ 





৩০৩. আবুদাউদ হা/৪৮৪৯; ছহীহুল জামে“ হা/৬৯১৫, সনদ ছহীহ । 
৩০৪. বুখারী হা/২৪৭, ৬৩১১, ৬৩১৩; মুসলিম হা/২৭১০। 
৩০৫. আবুদাউদ হা/৪৮৪৯; মিশকাত হা/২২৭২, সনদ ছহীহ। 


Contents 


‘আলহামদুলিল্লা-হিল্লাযী আহইয়া-না বা'দা মা আমা-তানা ওয়া ইলাইহিন 
হৃশূর' (সমস্ত প্রশংসা সেই আল্লাহ্‌র জন্য, যিনি আমাদেরকে মৃত্যু দানের 
পর জীবিত করলেন এবং ক্য়ামতের দিন তার দিকেই হবে আমাদের 
পুনরুথান) ১০১ 

৩. সূরা ইখলাছ ও নাস-ফালাকৃ তেলাওয়াত : শয়নকালে সূরা ইখলাছ, 
নাস ও ফালাক তেলাওয়াত করা সুন্নাত। রাসূল (ছাঃ) নিজে এই আমল 
করতেন এবং এ ব্যাপারে ছাহাবায়ে কেরামকে নির্দেশ দিতেন । আয়েশা 
(রাঃ) বলেন, 


4:26 ৫ মু ০5 550 ও sf BLO ly এ de পি 3 
BY GE ০০৮ ৯৯ BS 0০ এ ১৯ ০৪) পট BLS 
এ ক টি একজে 9 এ 6 Cp পন তি ০৮৫ ৮ ১2 
কি ৯৫ ১ ০০ ৮০ ৩ YE ৩) ৪৯১) এ 
‘আল্লাহ্‌র রাসূল (ছাঃ) প্রতি রাতে যখন বিছানায় যেতেন, তখন দু'হাত 
একত্রিত করে তাতে সূরা ইখলাছ, ফালাক্‌ ও নাস পড়ে ফুঁক দিতেন। 
অতঃপর মাথা ও চেহারা থেকে শুরু করে যতদুর সম্ভব দেহে তিনবার 
দু'হাত বুলাতেন” ।০+ 
অন্য হাদীছে এসেছে, ওকৃবা বিন আমের (রাঃ) বলেন, ৷ ০৮৮) :৮০ 
০১৩০ 15 9১25 ০৪৮১৩ সি ৮৮০১০ এ] ৬৮০ ‘রাসূলুল্লাহ 
(ছাঃ) আমাকে প্রতি ছালাতের শেষে সূরা ফালাক্‌ ও নাস পাঠের নির্দেশ 
দিয়েছেন’ ।১০” 
৪. আয়াতুল কুরসী তেলাওয়াত : কুরআনের সর্বাধিক মর্যাদা সম্পন্ন আয়াত 
হচ্ছে আয়াতুল কুরসী । শয্যা গ্রহণের সময় এটা তেলাওয়াত করলে সকাল 
পর্যন্ত শয়তান কোন ক্ষতি করতে পারে না। রাসূল (ছাঃ) বলেন, 





৩০৬. বুখারী হা/৬৩১৫, ৬৩২৪; মিশকাত হা/২৩৮২, ২৩৮৪, “দো“আ সমূহ’ অধ্যায় । 
৩০৭. বুখারী হা/৫০১৭, মুসলিম, মিশকাত হা/২১৩২। 
৩০৮. তিরমিযী হা/২৯০৩; আহমাদ হা/১৭৪৫৩; আবুদাউদ হা/১৫২৩; মিশকাত হা/৯৬৯। 


Contents 
80 মুমিন কিভাবে দিন-রাত অতিবাহিত করবে ৮০ 
dh মা dy 3) $% ০ নি হও Dar dof 
285 ৮০৬ & ০৮ ৩৫০ IG 2 এর tl ৮ ৬ 15 
‘তুমি যখন শয্যা গ্রহণ করবে, তখন “আয়াতুল কুরসী” পড়বে (আল্লাহু লা 
ইলাহা ইল্লাহুয়া ওয়াল হাইয়্যুল কাইয়ুম) আয়াতের শুরু থেকে শেষ পর্যন্ত । 


তাহ'লে আল্লাহ্‌র পক্ষ থেকে সর্বদা তোমার জন্য একজন রক্ষক থাকবে 
এবং সকাল পর্যন্ত শয়তান তোমার নিকটে আসতে পারবে না” 1১০৯ 

৫. সুরা বাকারার শেষ দু'আয়াত তেলাওয়াত করা : রাতে সুরা বাকৃরার 
শেষ দু'আয়াত তেলাওয়াত করে শয়ন করা উত্তম ৷ রাসূল (ছাঃ) বলেছেন, 
ES এ ০ ৬ G7 ৪৮০ 2 ১৮ ৩ “সূরা বান্ারার শেষ 
দুই আয়াত যে রাতে পড়বে তার জন্য তা যথেষ্ট হবে? 15১ 

৬. সূরা মুলক তেলাওয়াত : শয়নকালে সুরা মুলক তেলাওয়াত করা সুন্নাত । 
জাবির (রাঃ) বলেন, ০১ (4 4959 LL EY ৩৬ 
| ‘রাসূল (ছাঃ) সূরা সাজদা ও সূরা মুলক না পড়ে ঘুমাতেন না’ ।৩১১ 
৭. তাসবীহ পাঠ করা : 

শয়নকালে তাসবীহ পাঠ করা অশেষ ছওয়াব লাভের মাধ্যম । আলী (রাঃ) 
হ'তে বর্ণিত, ফাতিমা (রাঃ) আটা পেষার কষ্টের কথা জানান। তখন তার 
নিকটে সংবাদ পৌছে যে, আল্লাহ্‌র রাসূল (ছাঃ)-এর নিকটে কয়েকজন 
বন্দী আনা হয়েছে। ফাতিমা (রাঃ) রাসূলুল্লাহ (ছাঃ)-এর নিকটে একজন 
খাদেম চাওয়ার জন্য আসলেন । তিনি রাসূল (ছাঃ)-কে পেলেন না। তখন 
তিনি আয়েশা রোঃ)-এর নিকটে তা উল্লেখ করলেন। অতঃপর নবী করীম 
(ছাঃ) আসলে আয়েশা (রাঃ) তার নিকটে বিষয়টি বললেন। (রাবী বলেন,) 
আল্লাহ্‌র রাসূল (ছাঃ) আমাদের নিকটে আসলেন । তখন আমরা শুয়ে 





৩০৯. বুখারী হা/৩২৭৫; মুসলিম হা/২৭২১; মিশকাত হা/২১১৩। 
৩১০. বুখারী হা/৪০০৮, ৫০৪০; মুসলিম হা/৮০৭; মিশকাত হা/২১২৫। 
৩১১. শারহুস সুন্নাহ, মিশকাত হা/২১৫৫, হাদীছ ছহীহ । 


Contents 


জায়গায় থাক । আমি তার পায়ের শীতলতা আমার বুকে অনুভব করলাম। 
তখন তিনি বললেন, 


৫ BESS CEG EE BLALEE ওল ১০৮ অভ জে খা 
LS) ৮ CUS Op ৩১৩০ ৩১৩ Ee OSD ৩১৬2০৮০3১৪০ 
‘তোমরা যা চেয়েছ, আমি কি তোমাদের জন্য তার চেয়ে উত্তম জিনিসের 
সন্ধান দেব না? যখন তোমরা বিছানায় যাবে, তখন চৌত্রিশ বার ‘আল্লাহু 
আকবার’, তেত্রিশবার ‘আল-হামদুলিল্লপাহ*’ ও তেত্রিশবার ‘সুবহানাল্লাহ’ 
বলবে । এটাই তোমাদের জন্য তার চেয়ে উত্তম, যা তোমরা চেয়েছ” ।১১২ 


তারাবীহ বা তাহাজ্জুদ 

তারাবীহ ও তাহাজ্জুদ একই ছালাত রামাযানে রাতের প্রথমাংশে এই 
নফল ছালাত আদায় করা হয়, এজন্য একে তারাবীহ বলা হয়। একে 
হাদীছের পরিভাষায় “ছালাতুল লায়ল* ও “ক্ৃয়াতুল লায়ল’ বলা হয়। আর 
অন্য ১১ মাসে রাতের এই ছালাতকে ‘তাহাজ্জুদ’ বলা হয়। সুতরাং 
তারাবীহ ও তাহাজ্জুদ পৃথক দু'টি ছালাত নয়।”+ এ ছালাত আদায় করার 
জন্য প্রত্যেক মুমিনের সচেষ্ট হওয়া উচিত। আবু উমামা (রাঃ) বলেন, 
রাসূল (ছাঃ) বলেছেন, 


১০৪০৪ ০) এ] অত 5৯০ ৩ ০০০০] 5 এডি Ul ols 

৮৮৮৯০ oY 
“তোমাদের জন্য কিয়ামুল লায়ল বা রাতের ছালাত আদায় করা উচিত। 
রাতে ইবাদত করা হচ্ছে তোমাদের পূর্ববর্তী নেক লোকদের রীতি । 


তোমাদের জন্য তোমাদের প্রতিপালকের নৈকট্য লাভের পন্থা, গোনাহ 
মাফের উপায় এবং অপরাধ, অশ্লীলতা হ'তে বিরত থাকার মাধ্যম’ “8 





৩১২. বুখারী হা/৩১১৩; মুসলিম হা/২৭২৭। 
৩১৩. নায়লুল আওতার ২/২৯৫ পৃঃ; মির“আতুল মাফাতীহ ২/২২৪ পৃঃ। 
৩১৪. তিরমিযী, মিশকাত হা/১২২৭, হাদীছ ছহীহ । 


Contents 
তিনি আরে বলেন, 


(৫ম এ 


০৮:০১:০৮ প্র 


EOE নার রচাগ্রি জারা 
করে, স্বীয় স্ত্রীকেও জাগায় এবং সেও ছালাত আদায় করে । আর যদি সে 
উঠতে অস্বীকার করে তাহলে তার মুখের উপর পানি ছিটিয়ে দেয়। অনুরূপ 
আল্লাহ দয়া করেন সেই স্ত্রী লোকের প্রতি যে রাতে উঠে ছালাত আদায় 
করে। নিজের স্বামীকেও জাগায় এবং সেও ছালাত আদায় করে । আর যদি 
সে উঠতে অস্বীকার করে তাহ'লে তার মুখে পানি ছিটিয়ে দেয়” ২১ 


তিনি আরো বলেন, 
dl ৬৫৫ ৬০৯৩ tn “৪৮৬3 ৬৬ ৩৮ + ৩০৯ SF ৬ ফন ও ৩] 
ls “Ar 120 ES | শি Abby bf ALS uf ৬৭ 
‘জান্নাতের মধ্যে এমন মসৃণ প্রাসাদ রয়েছে যার বাইরের জিনিস সমূহ 
ভিতর হ'তে এবং ভিতরের জিনিস সমূহ বাহির হ'তে দেখা যায়। সেসব 
প্রাসাদ আল্লাহ এমন ব্যক্তির জন্য প্রস্তুত করে রেখেছেন যে ব্যক্তি মানুষের 
সাথে নরম কথা বলে, ক্ষুধার্তকে খেতে দেয়, নিয়মিত ছিয়াম পালন করে 
এবং রাতে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন ছালাত আদায় করে' ।** অন্যত্র 
তিনি বলেন, ১ ০) এ০ 9 একি এ) oe এস 59 Bf 
৩০415072855) s 5 ‘যখন কোন ব্যক্তি রাতে স্বীয় স্ত্রীকে 
জাগায়, অতঃপর উভয়ে পৃথকভাবে অথবা একসাথে দুই রাক‘আত ছালাত 
আদায় করে তখন তারা আল্লাহকে স্মরণকারী ও স্মরণকারিণীদের অন্তর্ভুক্ত 
হয়’ ।*** রাসূল (ছাঃ) আরো বলেন, « 80908 23 ১৫০ ০ of ও 





৩১৫. নাসাঈ, মিশকাত হা/১২৩০। 
৩১৬. বায়হাকী, মিশকাত হা/১২৩২, হাদীছ ছহীহ। 
৩১৭. ইবনু মাজাহ, মিশকাত হা/১২৩৮, হাদীছ ছহীহ । 


Contents 


83... মুমিন কিভাবে দিন-রাত অতিবাহিত করবে. i 


‘আর জেনে রাখ যে, নিশ্চয়ই মুমিনের মর্যাদা হচ্ছে রাত্রি জাগরণ করা’ 
(রাতে ছালাত আদায় করা)।** 


বিতর ছালাত 
বিতর ছালাত সুন্নাতে মুওয়াক্কাদাহ।*৯ এশার ফরয ছালাতের পর হ’তে 
ফজর পর্যন্ত সুন্নাত ও নফল ছালাত সমূহ আদায়ের পরে বিতার আদায় 
করতে হয়।*২ এ ছালাত অত্যন্ত ফযীলতপূর্ণ। রাসূলুল্লাহ (ছাঃ) বাড়ীতে 
বা সফরে কোন অবস্থায় বিতর ও ফজরের দু'রাক'আত সুন্নাত ছালাত 
ছাড়তেন না, 


রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ৩০1 ৩৬৪ 3৪ EE এ ৯০ 


এ 336 59৮০9 LT পল “রাতের নফল ছালাত ত দুই দুই 
(রাক'আত)। অতঃপর যখন তোমাদের কেউ ফজর হয়ে যাবার আশংকা 
করবে, তখন সে যেন এক রাক'আত পড়ে নেয়। যা তার পূর্বেকার সকল 
নফল ছালাতকে বিতরে পরিণত করবে’ 1১২ অন্য হাদীছে এসেছে, তিনি 


বলেন, ০) 20) লা "2 5, 9 “বিতর রাত্রির শেষে এক রাক'আত 


মাত্র’ ।৷*২* আয়েশা (রাঃ) বলেন, ০:12 %% ১৫ “রাসূলুল্লাহ (ছাঃ) এক 
রাক'আত দ্বারা বিতর করতেন’ ।*২ 


আল্লাহ্র যিকর করা ইবাদত ৷ যা মুমিনের জন্য অতি উপকারী । আল্লাহ 
বলেন, (2৮০ ২৪3 ০৪৭ ৩৮ ৮5১০ ‘তুমি যিকর কর, কেননা যিকর 
মুমিনের উপকার করে’ (যারিয়াত ৫১/৫৫)। আল্লাহ আরো বলেন, (354 





৩১৮. ছহীহুল জামে হা/৭৩; ছহীহাহ হা/৮৩১ ৷ 

৩১৯. ফিকৃহুস সুন্নাহ ১/১৪৩; নাসাঈ হা/১৬৭৬; মির‘আত ২/২০৭; এ, ৪/২৭৩-৭৪। 

৩২০. ফিকৃহুস সুন্নাহ ১/১৪৪; ছহীহ আত-তারগীব হা/৫৯২-৯৩। 

৩২১. ইবনুল কৃাইয়িম, যা-দুল মা‘আ-দ (বৈরূত : মুওয়াসসাসাতুর রিসালাহ, ২৯ সংস্করণ, 
১৪১৬/১৯৯৬) ১/৪৫৬। 

৩২২. বুখারী হা/৯৯০ ‘বিতর’ অধ্যায়; মিশকাত হা/১২৫৪ ‘ছালাত’ অধ্যায়, ‘বিতর’ অনুচ্ছেদ । 

৩২৩. মুসলিম, মিশকাত হা/১২৫৫। 

৩২৪. ইবনু মাজাহ, মিশকাত হা/১২৮৫। 


Contents 


তি 9 চি ও dl ॥ 0১ জর হ'ল সে সমস্ত /। লোক) 
যারা দাড়িয়ে, বসে ও শুয়ে সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করে’ (আলে ইমরান 
৩/১৯১)। আর রাত্রিকালে যিকর করার বিশেষ ফযীলত হাদীছে বর্ণিত 
রা হিসি বে 


22 00 4 4 ৬5 ৫ ৬5 ঞ। 0 থু 0:03 phe SS 
ঞ। ৫ এ] ২১০৭০ | ৩৩০০৩ 5১৩ ৮ YS ৩৪ 9১ ২০৭ 
সর 


PEE EEE PONE মাত হি 
একক, তার কোন শরীক নেই, তারই রাজত্ব, তারই জন্য প্রশংসা, তিনি 
সমস্ত বিষয়ের উপর ক্ষমতাবান, আমি আল্লাহ্র পবিত্রতা বর্ণনা করছি, 

সা আল্লাহ্‌র, আল্লাহ ব্যতীত কোন মাবুদ নেই, আল্লাহ অতি 
মহান, আল্লাহ্‌র সাহায্য ব্যতীত আমার কোন শক্তি ও সামর্থ্য নেই'। 
অতঃপর বলে, “হে আল্লাহ! তুমি আমাকে ক্ষমা কর। অতঃপর কোন প্রার্থনা 
করলে, আল্লাহ তার সে প্রার্থনা মঞ্জুর করেন এবং সে যদি ওযু করে ছালাত 
আদায় করে, আল্লাহ তার সে ছালাত কবুল করেন’ “২৫ 


উল্লেখ্য, আল্লাহ্‌র যিক্র করতে হবে নীরবে ৷ আল্লাহ বলেন, (৯ ৩ Ft 
JUN 2৬ ৪০) ০০ 3953 km) ৬৮০ ৬০ “তুমি 
তোমার প্রভুকে সকাল-সন্ধ্যায় আপন মনে অত্যন্ত বিনীত ও ভীত সন্্রস্তভাবে 
স্মরণ কর, উচ্চ শব্দে নয়’ (আ'রাফ ৭/২০৫)। তিনি আরো বলেন, 123 
-হ29 ৩৮ “তোমাদের প্রভুকে অত্যন্ত বিনয়ের সাথে এবং সংগোপনে 


ডাক’ (আ'রাফ ৭/৫৫)। একদা এক সফরে ছাহাবীগণ আওয়াজ করে তাসবীহ 
পাঠ করলে রাসূল (ছাঃ) তাদের চুপে চুপে তাসবীহ পাঠের নির্দেশ দিয়ে 
বলেন “তোমরা এমন সত্তাকে ডাকছ যিনি সর্বশ্রোতা ও সর্ব্রষ্টা' ।*** 





৩২৫. বুখারী হা/১১৫৪; মিশকাত হা/১১৪৫। 
৩২৬. বুখারী, মুসলিম, মিশকাত হা/২৩০৩। 


Contents 


তিন লিলা ও ই 


রাতে এমন কিছু মুহূর্ত রয়েছে, যখন আল্লাহ্‌র দরবারে দো“আ করলে, তা 
কবুল হয়। এজন্য রাতে জেগে আল্লাহ্র নিকটে দো'আ করা ও ক্ষমা 
প্রার্থনা করা যরূরী ৷ আবু হুরায়রাহ (রাঃ) বলেন, রাসূল (ছাঃ) বলেছেন, 


Sb এ ০ ডি 2 পু ৬ এ IF ০৪ 


424 52 এডি নি 2 HCl গে 55 এ সে 

2755 
“আমাদের প্রতিপালক প্রত্যেক রাতেই নিকটবর্তী আকাশে (১ম আকাশে) 
অবতীর্ণ হন, যখন রাতের শেষ তৃতীয় ভাগ অবশিষ্ট থাকে এবং বলতে 
থাকেন, কে আছে যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব। কে 
আছে যে আমার নিকট কিছু চাইবে, আমি তাকে তা দান করব এবং কে 
আছে যে আমার নিকট ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব’ ১১ 


অন্যত্র রাসূল (ছাঃ) বলেন, Je OH 24 
খু 15 ১1১9 2 লি মা ৩০৯) 124 ০ ৩০ [০ টিটি 4 
'রাত্রের মধ্যে এমন একটি সময় আছে, যদি কোন মুসলমান সে সময় লাভ 
করতে পারে এবং আল্লাহ্‌র নিকট ইহকাল ও পরকালের কোন কল্যাণ চায় 
আল্লাহ তাকে তা দান করেন। আর এই সময়টি প্রত্যেক রাতেই রয়েছে’ ।২৮ 


ফজরের ছালাত আদায়ের মাধ্যমে রাতের আমলের পরিসমাপ্তি ঘটে । ফজর 
ছালাত আদায় না করলে মানুষ কলুষিত অন্তর নিয়ে জাগ্রত হয়। রাসূল 
(ছাঃ) বলেন, 

5 (৮04 ৫০ ৬১৪ 6৩ BL LSU গন? ফু এত ১৬ এ 
OB তে CS ও 205 BEL OB 2৬৪ এ 0৫ CMG 2৩ 





৩২৭. বুখারী হা/১১৪৫; মুসলিম হা/৭৫৮; মিশকাত হা/১২২৩। 
৩২৮. মুসলিম হা/৭৫৭; মিশকাত হা/১২২৪। 


Contents 


৪5152 ০ 9522 CALS Lo Ob 2042 0০০ তি 
১9 ০ ৩ ENG 


“তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে, তখন শয়তান তার ঘাড়ের পশ্চাদংশে 
তিনটি গিঁঠ দেয়। প্রতি গিঁঠে সে এ বলে চাপড়ায়, তোমার সামনে রয়েছে 
দীর্ঘ রাত। অতএব তুমি শুয়ে থাক। অতঃপর সে যদি জাগ্রত হয়ে 
আল্লাহকে স্মরণ করে তাহ'লে তার একটি গিঁঠ খুলে যায়। পরে ওযু করলে 
আরেকটি গিঁঠ খুলে যায়। অতঃপর ছালাত আদায় করলে আরেকটি গিঁঠ 
খুলে যায়। তখন তার প্রভাত হয় প্রফুল্ল মনে ও নির্মল চিত্তে । অন্যথা সে 
সকালে উঠে কলুষিত মনে ও অলসতা নিয়ে” ২১ 


উপসংহার 


মুমিন নারী-পুরুষকে তাদের প্রতিটি মুহূর্ত আল্লাহ্‌র স্মরণে, তার বিধান 
মেনে ও রাসূলের দেখানো তরীকায় ব্যয় করার সর্বাত্মক চেষ্টা করতে হবে। 
আল্লাহ্র সন্তুষ্টি অর্জন ও জাহান্নাম থেকে পরিত্রাণের আশায় বান্দার প্রতিটি 
কাজ সম্পাদিত হ'তে হবে। কারণ পার্থিব জীবন আল্লাহ্র দেওয়া নে“মত। 
এখানকার কর্মকাণ্ডের মাধ্যমে পরকালে জান্নাত অথবা জাহান্নাম নির্ধারিত 
হবে। তাই আমাদের প্রত্যেকের করণীয় হবে এ জীবনে সাধ্যপক্ষে নেক 
আমলের মাধ্যমে পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত লাভের 
চেষ্টা করা । জীবনের প্রতিটি দিন তাই যথাযথভাবে কাজে লাগানোর চেষ্টা 
করা যররী। 


সুযোগ কম পায়। কিন্তু মানুষ রাতে সাধারণত অবসর থাকে । এ সময় সে 
একাগ্রচিত্তে মহান আল্লাহ্‌র ইবাদত করতে পারে এবং তার কাছে নিজের 
সকল আবেদন-নিবেদন ও চাওয়া-পাওয়া ব্যক্ত করতে পারে । তাই এ সময় 
যথাযথভাবে অতিবাহিত করার চেষ্টা করা যরূরী। আল্লাহ আমাদের 
সবাইকে সঠিকভাবে দিন-রাত অতিবাহিত করার এবং তার সন্তুষ্টি অর্জনের 
পথে ব্যয় করার তাওফীক দিন-আমীন! 





৩২৯. বুখারী হা/১১৪২; মুসলিম হা/৭৭৬। 


Contents 


হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ’ প্রকাশিত বই ও প্রচারপত্র সমূহ 


লেখক : মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব ১. আহলেহাদীছ আন্দোলন কি ও 
কেন? ৫ম সংস্করণ (২০/=) ২. এ, ইংরেজী (৪০/=) ৩. আহলেহাদীছ 
আন্দোলন: উৎপত্তি ও ক্রমবিকাশ; দক্ষিণ এশিয়ার প্রেক্ষিতসহ (ডক্টরেট থিসিস) 
২০০/= ৪. ছালাতুর রাসূল (ছাঃ), ৪র্থ সংস্করণ (১০০/-) ৫. এ, ইংরেজী 
(২০০/=) ৬. নবীদের কাহিনী-১, ২য় সংস্করণ (১২০/=) ৭. নবীদের কাহিনী-২ 
(১০০/53) ৮. নবীদের কাহিনী-৩ [সীরাতুর রাসূল (ছাঃ) ওয় মুদ্রণ] ৪৫০/- ৯. 
তাফসীরুল কুরআন ৩০তম পারা, ওয় মুদ্রণ (৩০০/-) ১০. ফিরক্বা নাজিয়াহ, 
২য় সংস্করণ (২৫/=) ১১. ইকমতে দ্বীন : পথ ও পদ্ধতি, ২য় সংস্করণ (২০/=) 
১২. সমাজ বিপ্লবের ধারা, ৩য় সংস্করণ (১২/=) ১৩. তিনটি মতবাদ, ২য় 
সংস্করণ (২৫/=) ১৪. জিহাদ ও কৃতাল, ২য় সংস্করণ (৩৫/=) ১৫. হাদীছের 
প্রামাণিকতা, ২য় সংস্করণ (৩০/-) ১৬. ধর্মনিরপেক্ষতাবাদ, ২য় সংস্করণ 
(২৫/5) ১৭. জীবন দর্শন, ২য় সংস্করণ (২৫/) ১৮. দিগদর্শন-১ (৮০/-) ১৯. 
দিগদর্শন-২ (১০০/=) ২০. দাওয়াত ও জিহাদ, ৩য় সংস্করণ (১৫/=) ২১. 
আরবী কায়েদা (১৫/=) ২২. আকীদা ইসলামিয়াহ (১০/=) ২৩. মীলাদ প্রসঙ্গ, 
৫ম সংস্করণ (১০/-) ২৪. শবেবরাত, ৪র্থ সংস্করণ (১৫/=) ২৫. আশূরায়ে 
মুহাররম ও আমাদের করণীয় (১০/=) ২৬. উদাত্ত আহ্বান (১০/=) ২৭. নৈতিক 
ভিত্তি ও প্রস্তাবনা, ২য় সংস্করণ (১০/=) ২৮. মাসায়েলে কুরবানী ও আকীকা, 
৫ম সংস্করণ (২০/) ২৯. তালাক ও তাহলীল, ৩য় সংস্করণ (২৫/=) ৩০. হজ্জ 
ও ওমরাহ (৩০/=) ৩১. ইনসানে কামেল, ২য় সংস্করণ (২০/-) ৩২. ছবি ও 
মূর্তি, ২য় সংস্করণ (৩০/=) ৩৩. হিংসা ও অহংকার (৩০/=) ৩৪. বিদ“আত হ'তে 
সাবধান, অনু: (আরবী) -শায়খ বিন বায (২০/) ৩৫. নয়টি প্রশ্নের উত্তর, অনু: 
(আরবী) -শায়খ আলবানী (১৫/=) ৩৬. সালাফী দাওয়াতের মূলনীতি অনু: 
(আরবী) -আব্দুর রহমান আব্দুল খালেক (৩৫/_)। ৩৭. জঙ্গীবাদ প্রতিরোধে 
কিছু পরামর্শ এবং চরমপন্থীদের বিশ্বাসগত বিভ্রান্তির জবাব (১৫/=) ৷ ৩৮. 
“আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ কি চায়, কেন চায় ও কিভাবে চায়? 
(১৫/=) | ৩৯. মাল ও মর্যাদার লোভ (১৫/-)। 

লেখক : মাওলানা আহমাদ আলী ১. আকুদায়ে মোহাম্মাদী বা মাযহাবে 
আহলেহাদীছ, ৫ম প্রকাশ (১০/-) ২. কোরআন ও কলেমাখানী সমস্যা সমাধান, 
২য় প্রকাশ (৩০/-)। 

লেখক : শেখ আখতার হোসেন ১. সাহিত্যিক মাওলানা আহমাদ আলী, ২য় 
সংস্করণ (১৮/-)। 

লেখক : শাহ মুহাম্মাদ হাবীবুর রহমান ১. সুদ (২৫/=) ২. এ, ইংরেজী 
(৫০/-)। 


Contents 


লেখক : আব্দুল্লাহেল কাফী আল-কোরায়শী ১. একটি পত্রের জওয়াব, ৩য় প্রকাশ 
(১২/-)। 

লেখক : মুহাম্মাদ নূরুল ইসলাম ১. ছহীহ কিতাবুদ দো'আ, ৩য় সংস্করণ 
(৩৫/=) ২. সাড়ে ১৬ উনের কারা তি (8০/-)। 

লেখক : ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম ১. ধৈর্য : গুরুত্ব ও তাৎপর্য (৩০/-) ২. 
মধ্যপন্থা : গুরুত্ব ও প্রয়োজনীয়তা (৩০/5) ৩. ধর্মে বাড়াবাড়ি, অনু: (ডির্দ) - 
আব্দুল গাফফার হাসান (১৮/-) ৪. ইসলামী পরিবার গঠনের উপায় (৪০/5) 
€. মুমিন কিভাবে দিন-রাত অতিবাহিত করবে (৩৫/5) ৷ 

লেখক : শামসুল আলম ১. শিশুর বাংলা শিক্ষা (৩০/=) ৷ 

অনুবাদক : আব্দুল মালেক ১. ইসলামী আন্দোলনে বিজয়ের স্বরূপ, অনু: 
(আরবী) -ড. নাছের বিন সোলায়মান (৩০/-) ২. যে সকল হারাম থেকে বেঁচে 
থাকা উচিত, অনু: (আরবী) -মুহাম্মাদ ছালেহ আল-মুনাজ্জিদ (৩৫/-) ৩. নেতৃত্বের 
মোহ, অনু: -এ (২৫/5) 8. মুনাফিকী, অনু: - এ (২৫/) ৫. হা 
অনু: - এ (২০/=) ৬. আল্লাহ্র উপর ভরসা, অনু: - এ (২৫/5) ৭. 
সংশোধনে নববী পদ্ধতি, অনু: - এ (২৫/=) ৮. ইখলাছ, অনু: -এ 8 
চিত সা ২. শারঈ ইমারত, অনু: 
(উৰ্দু) ২০/= ৷ 

লেখক : রফীক আহমাদ ১. অসীম সত্তার আহ্বান (৮০/=) ২. আল্লাহ ক্ষমাশীল 
(৩০/-)। 

লেখিকা : শরীফা খাতুন ১. বর্ষবরণ (১৫/-)। 

অনুবাদক : আহমাদুল্লাহ ১. আহলেহাদীছ একটি বৈশিষ্ট্যগত নাম, অনু: উরুর - 
যুবায়ের আলী যাঈ (৫০/5) ৷ ২. যুবকদের কিছু সমস্যা, অনু: (আরবী) -মুহাম্মাদ 
বিন ছালেহ আল-উছায়মীন (২০/)। ৩. ইসলামে তাকৃলীদের বিধান অনু: 
(উর্দূ) -যুবায়ের আলী যাঈ (৩০/)। 

অনুবাদক : মুহাম্মাদ আব্দুর রহীম ১. বিদ'আত ও তার অনিষ্টকারিতা, অনু: 
(আরবী) - মুহাম্মাদ বিন ছালেহ আল-উছায়মীন (২০/-) ২. জামা“আতবদ্ধ 
জীবন যাপনের অপরিহার্ষতা, অনু: ড. হাফেয বিন মুহাম্মাদ আল-হাকামী 
(৩০/-)। আল-হেরা শিল্পীগোষ্ঠী ১. জাগরণী (২৫/5) । 

গবেষণা বিভাগ হা.ফা.বা. ১. হাদীছের গল্প (২৫/=) ২. গল্পের মাধ্যমে জ্ঞান 
(৫০/-) ৩. জীবনের সফরসূচী (দেওয়ালপত্র) ১৫/= ৪. ছালাতের পর পঠিতব্য 
দো“আ সমূহ (দেওয়ালপত্র) ৫০/= ৷ ৫. ফতওয়া সংকলন, মাসিক আত-তাহরীক 
(১৯তম বর্ষ) ৮০/= ৷ ৬. এ, ১৮তম বর্ষ, ৮০/_। 

প্রচার বিভাগ : আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ ১. জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের 
বিরুদ্ধে “আহলেহাদীছ আন্দোলন*-এর ভূমিকা (২৫/-)। এছাড়াও রয়েছে 
প্রচারপত্র সমুহ। 


